' শৈব্যা গ্রহন 


বিভাগ @ ৮/১এ, খ্যামাচরণ দে স্ট্রীট, 


৭৩ 


এখন আমরা যাহাকে দিল্লী বলি, সেই দিল্লীর কাছে অনেক দিন আগে J 
হস্তিনা বলিয়া একটি নগর ছিল। 1 
এই হস্তিনার রাজ! বিচিত্রবীর্ষের ধৃতরাষ্ট্র আর পাও নামে দুই পুত্র 


ছিলেন। ধৃতরাষ্ট্র বয়সে বড় ছিলেন বটে, কিন্তু তিনি অন্ধ ছিলেন। অন্ধ 
যে, সে রাজ্য পায় না। কাজেই বয়সে বড় হইয়াও ধৃতরাষ্ট্র রাজা হইতে 


.পারিলেন না ; রাজা হইলেন ছোট ভাই পাণ্ু। 


রাজ্য না পাওয়ায় ধৃতরাষ্ট্র দুঃখিত হইয়াছিলেন বৈকি। তবুও যদি 
পাঙুর ছেলে হওয়ার আগে তাহার ছেলে হইত, তবু সে দুঃখ তিনি সহিয়া 
থাকিতে পারিতেন ; কারণ তাহাদের ছেলেদের মধ্যে যে বড়; তাহারই রাজ্য 
পাইবার কথা ছিল। কিন্তু ধৃতরাষ্ট্রের কপালে তাহাও হইল নাং পার 
আগে ছেলে হইল। ধূতরাষ্ট্রের ছেলেরা যখন বুঝিল তাহারা রাজ্য পাইবে 
না, তখন হইতেই তাহারা প্রাণ ভরিয়া পাগুবদিগকে (অর্থাৎ পাওুর 
ছেলেদিগকে ) হিংসা করিতে লাগিল । 

ধুতরাষ্ট্রের ছেলেদের মধ্যে দূর্যোধন সকলের বড়, তারপর দুঃশাসন, 
তারপর আরও আটানববই জন। সর্বসুদ্ধ তাহারা একশত ভাই। -ইহা 
ছাড়াও ছু'শল! নামে তাহাদের একটি বোনও আছে। 

পার পাঁচ পুত্র সকলের বড় যুধিষ্ঠির তারপ্রর ভীম, তারপর অর্জুন, 
তারপর নকুল ও সহদেব নামে দুইটি যমজ ভাই। ইহারা এক মায়ের 
ছেলে নহেন । পাঙুর ছুই রানী ছিলেন, বড় নাম কুন্তী, ছোটর নাম মাত্রী। 
যুধিষ্ঠির ভীম আর অর্জুন, ইহারা কুস্তীর ছেলে; নকুল ও সহদেব মাদ্রীর 
ছেলে । ছুই মা 'হইলে কি হয়? ইহাদের মধ্যে যে ভালবাসা ছিল, তেমন 
ভালবাসা এক মায়ের ছেলেদের ভিতরেও কম দেখা যায় । 

এক-একজন দেবতা পাকে এই সকল পুত্রের এক-একটি দিয়াছিলেন। 
ধর্ম যুধিষ্ঠিরকে দিয়াছিলেন, পবন ভীমকে দিয়াছিলেন, ইন্দ্র অর্জুনকে 
আর" অস্থিনীকুমার নামক ছুই দেবতা নকুল ও সহদেবকে। এইজন্য লোকে 
বলে যে, যুধিষ্ঠির ধর্মের পুত্র, ভীম পবনের পুত্র, অর্জুন ইন্দ্রের পুত্র নকুল ও 
সহদেব অশ্বিনীকুমারদ্ধয়ের পুত্র। এই সকল দেবতা ইহাদিগকে অতিশয় 


: স্নেহ করিতেন । 


ছে. ম._১ 


২ ছেলেদের মহাভারত 


কিন্তু হায়! এই পৃথিবীতে অল্প দিনই ইহারা সুখে কাটাইতে 
পারিয়াছিলেন। পাও ইহাদের খুব ছোট রাখিয়াই হঠাৎ মারা গেলেন। 
মৃত্যুর সময় মাতা মাদ্রী তাঁহার কাছে ছিলেন, তিনি মনের দুঃখ সহিতে 
না পারিয়া পার চিতার আগ্তনে ঝাপ দিয়া সেই দুঃখ দূর করিলেন। ইহার 
পর আর এমন কেহই. রহিল না যে আপনার বলিয়া মা কুন্তী আর পাঁচটি 
ভাইয়ের দিকে চায়। 

যাহা হউক, পাণ্ডবেরা পাঁচ ভাই ধৃতরাষ্ট্রের ছেলেদের সঙ্গে রহিলেন। 
একশো পাঁচটি ছেলের একসঙ্গে থাকা, একসঙ্গে পড়া, একসঙ্গে খেলা, 
সবই একসঙ্গে হইতে লাগিল । | 

খেলার সময় ধৃতরাষ্ট্রের পুত্রেরা ভীমের হাতে বড়ই নাকাল হয়। ভীমের 
জ্বালায় উহারা ভাল করিয়া খেলিতে পায় না। খেল! আরম্ভ করিলেই 
ভীম কোথা হইতে আসিয়া তাহাদের মাথাযু-মাথায় ঠোকাঠুকি করিয়া! 
দেন। উহাঁরা একশো ভাই, ভীম একলা। তবুও উহারা কিছুতেই 
তাহাকে জাটিতে পারে না। তিনি তাহাদিগকে আছড়িয়া ফেলিয়া চুল 
ধরিয়া এমনি টান দেন যে, বেচারার! তাহাতে চেঁচাইয়া অস্থির হয়। জলে 
নামিয়া খেলা করিতে গেলে তিনি তাহাদের দশজনকে একসঙ্গে জড়াইয়া 
ধরিয়া ডুব দেন, আর তাহারা আধমরা না হইলে ছাড়েন না। বেচারারা! 
. হয়ত ফল পাঁড়িবার জন্য গাছে উঠিয়াছে, এমন সময় ভীম আসিয়া সেই গাছে 
লাথি মারিতে থাকেন। লাখির চোটে গাছ এমনি নড়িয়া উঠে যে, ফলের 
সঙ্গে সঙ্গে উহারাও মাটিতে পড়িয়া যায় । কাজেই উহার! ভীমকে বড়ই 
হিংসা করে, আর তাহার কাছে বড় একটা ঘেসে না। 

ভীমকে যতই দেখে, দুর্যোধনের মনে ততই ভয় হয়, আর ততই তাহার 
দুষ্ট বুদ্ধি বাড়িয়া উঠে। সে কেবল ভাবে, “এই ভীমটাকে বড় হইতে 
দিলেই তো আমাদের সর্বনাশ ! নুতরাং এইবেলা এটাকে মারিয়া 
ফেলিতে না পারিলে চলিতেছে না। ভীম মরিলে আর চারিটা ভাইকে 
বাধিয়া রাখিলেই চলিবে ।” 

দুষ্ট বসিয়া-বসিয়! খালি এরূপ ভাবে । তারপর একদিন সে সকলকে 
বলিল, ‘চল আজ গঙ্গাক্সানে যাই।” এই সহজ কথাটার ভিতরে কী ভয়ানক 
ফন্দি রহিয়াছে, তাহা তো পাগুবেরা জানেন না। তাঁহার! কেবল জানেন 
যে, গঙ্গায় ঝুটোপাটি করিয়া স্নান করিতে যার-পর-নাই আরাম। সুতরাং 
গঙ্গান্নানের কথা শুনিযা৷ সকলে “যাইব, যাইব” বলিয়া প্রস্তুত হইলেন । 

প্রমাণকোটিতে গঙ্গান্নানের আয়োজন হইল। প্রমাণকোটি অতি 
চমৎকার স্থান। গঙ্গার ধারে বাগান আর সুন্দর বাড়ি। জলযোগের 


আদিপর্ব ৩ 


আয়োজনটিও সেখানে, ভালমত হইয়াছে'। কাজেই ছেলেদের আনন্দের 
আর সীমা নাই । বেশী খুশী অবশ্য মিঠাই দেখিয়া । মিঠাই যে তাঁহারা কী 
আনন্দ করিয়া খাইলেন তাহা কী বলিব ! আবার শুধু নিজে খাইয়া তৃপ্তি 
হয় না; যেটা ভাল লাগে সেটা ভাইদের মুখে তুলিয়া দেওয়া চাই। 

তাহ! দেখিয়া৷ দুৰ্যোধন ভাবিল, ‘এইবার আমার সুবিধা ! তারপর 
মিষ্ট-মিষ্ট কথা বলিয়া, আর যার-পর-নাই আদর দেখাইয়া! হাসিতে-হাসিতে 
দুরাত্ম! বিষ-মাথানো সন্দেশ ভীমের মুখে তুলিরা দিল। ভীম কি তাহা 
জানেন? তিনি সন্দেশের সঙ্গে বিষ খাইয়া ফেলিলেন, কোন সন্দেহ 
করিলেন না। | 

তারপর অনেকক্ষণ ধরিয়া স্নান চলিল । শেষে ঝুটোপাটিতে ক্লান্ত হইয়া 
আর সকলেই কাপড় ছাড়িবার জন্য ঘরে গেলেন, গেলেন না শুধু ভীম । 
রিষের তেজে, আর তাহার উপর পরিশ্রমে তিনি এতই দুর্বল হইয়া! পড়িলেন 
যে গঙ্গার ধারে একটু ন! শুইয়া থাকিতে পারিলেন না। 

সেইখানে ভীম যখন অজ্ঞান হইয়! পড়িয়াছেন, দুর্যোধন ছাড়া আর 
কেহই জানিতে পারে নাই। ভীম: অজ্ঞান হইতেই সেই দুষ্ট লতা দিয়া 
তাহার হাত-পা বীধিয়া তাঁহাকে জলে ফেলিয়া দিল। 

ভীম জলে ডুবিয়া গেলেন । কিন্তু ভগবান যাহাকে রাখেন, হাজার দুষ্ট 
লোক মিলিয়াও তাঁহাকে মারিতে পারে না। ভীম ডুবিলেন বটে, আর 
অন্ত স্থানে পড়িলে তিনি মরিয়াও যাইতেন, তাহাতে ভুল নাই। কিন্ত 
তাহাকে যেখানে ফেলিয়াছিল, ঠিক সেইখান দিয়া ছিল পাতালে যাওয়ার 
পথ; সেখানে সাপেরা আর তাহাদের রাজা বাসুকি থাকেন। ভীম 
সেই পাতালের পথ দিয়া ডুবিতে-ডুবিতে একেবারে সেই সাপের দেশে 
গিয়া পড়িয়াছেন। আর পড়বি তো! পড় _ একেবারে কতকগুলি সাপের 
ঘাড়ে। সে বেচারারা তাঁহার চাপে তখনই চেগ্টা হইয়া গেল। তখন 
যে ভারি একটা গোলমাল হইল তাহা বুঝিতেই পার ! সাপের দল মহা 
বাগে আসিয়া ভীমকে যে কী ভয়ানক কামড়াইতে লাগিল তাহ! আর 
বলিবার নয় । 

ইহাতে কিন্তু ভীমের লাভই হইল; কেননা ভীমকে যে বিষ খাওয়ানো 
হইয়াছিল, সাপের বিষই হইতেছে তাহার গুষ্ধ । কাজেই: সাপের কামড়ে 
ভীমের গায়ের বিষ কাটিয়া গেল। ভীম চক্ষু মেলিয়! উঠিয়া দেখেন, 
এ কী আশ্চৰ্য ব্যাপার ! . তখন তিনি দুই মিনিটের মধ্যে বীধন ছি ড়িয়া 
কিল-চড়ের খায় সাপের বাছাদের কী দুর্শাই করিলেন! সে কিল 
যাহীরা খাইল, তাহার! তো মরিয়াই গেল। যাহারা পলাইতে পারিল 


৪ ছেলেদের মহাভারত 


তাহারা উরধ্বশ্বাসে তাহাদের রাজা! বাস্ুকিকে গিয়া বলিল, 'রাজামহাশয়, 
সর্বনাশ! একটা মানুষের ছেলে আসিয়া সব মাটি করিল! আপনি 
শীঘ্র আসুন ৷’ 

একথা শুনিয়া বাস্ুকি ছুটিয়া দেখিতে আসিলেন ব্যাপারখানা কী। 
আসিয়া দেখেন, কী আশ্চর্য ! এ যে ভীম !__আরে তাই তো! ও ভীম, 
তুমি যে আমার নাতির নাতি! এস ভাই, কোলাকুলি করি ! এই বলিয়া : 
বাস্থুকি ভীমকে জড়াইয়া ধরিয়া কতই আদর করিলেন, আর ধনরতুই বা 
তাহাকে কত দিলেন! 

শুধু তাহাই নহে, ইহার উপর আবার অমৃত । বান্ুকীর বাড়িতে অমুতের 
 ভাগ্ার ছিল চৌবাচ্চার পর চৌবাচ্চা সারি সারি সাজানো, তাহ! ভরিয়া! খালি 

অমৃত রহিম্বাছে। সাপেরা ভীমকে সেই অমুতের কাছে নিয়া বলিল, ‘যত 
ইচ্ছা খাও!’ 

ভীম এক নিঃশ্বাসে এক চৌবাচ্চা খালি-করিয়া দিলেন। তাররপ আর 
এক নিঃশ্বাসে আর এক চৌবাচ্চা। আর এক নিঃশ্বাসে আর এক চৌবাচচা। 
এমনি করিয়া আট চৌবাচ্চা অমৃত খাইয়া! ফেলিলেন, আর পেটে ধরে না। 
যেমন খাওয়া তেমন বিশ্রীমটি তো চাই। ভীম আট চৌবাচ্চা অমৃত খাইয়া 
আটদিন যাবৎ কেবল ঘুমাইলেন। 

যুধিষ্ঠির স্নান করিয়া -বাড়ি ফিরিবার সময় ভীমকে দেখিতে পাইলেন 
না বটে; কিন্তু সেজন্য তখন তাহার মনে বেশী চিন্তা হইল না।: তিনি 
ভাবিলেন, হয়ত ভীম আগেই চলিয়া আসিয়াছেন। বাড়ি ফিরিয়া মাকে 
প্রণাম করিয়া যুধিষ্ঠির জিজ্ঞাস! করিলেন, “মা, ভীম যে আমাদের আগেই 
চলিয়া আসিয়াছে, তাহাকে তো দেখিতেছি না! তুমি কি তাহাকে কোথাও 
পাঠাইয়াছ ? 

একথা শুনিয়াই কুন্তী নিতান্ত ব্যস্তভাবে বলিলেন, “সে কি কথা বাবা! 
আমি তো৷ ভীমকে দেখিতে পাই নাই!: হায় হায়! কি হইবে? শীঘ্রই 
তাহার খোজ কর |) ৃ 

তখনই বিদ্ুরকে ডাকানো হইল ৷ বিছুর যুধিষ্ঠিরের কাকা হন। এমন 
সরল সাধু লোক পৃথিবীতে খুব কমই জন্মিয়াছেন। বিছ্ুর আসিলে কুন্তী 
সকল কথা তাহাকে জানাইয়া শেষে বলিলেন, ‘বুঝি বা দুর্যোধনই আমার 
ভীমকে মারিয়া ফেলিল| ও দুষ্ট ভীমকে বড়ই হিংসা করে৷ 

বিছ্ুর বলিলেন, “বৌদিদি, চুপ চুপ! আপনার একথা দূর্যোধন শুনিতে 
পাইলে বড়ই বিপদ ঘটাইবে। ভীমের জন্য আপনি কোন চিন্তা করিবেন 
না। আমি ব্যাসদেবের মুখে শুনিয়াছি যে, আপনার ছেলেরা অনেক 


4 আদিপর্ব ৫ 
দিন বাচিয়া থাকিবে। ব্যাসের কথা কি মিথ্যা হইতে পারে? আপনার 
কোন ভয় নাই। নিশ্চয়ই ভীম ফিরিয়া আসিবে ৷ এই বলিয়া বিছুর 
চলিয়া গেলেন। কিন্তু তাঁহার কথায় কুস্তী আর তাহার পুত্রগণের মনের 
দুঃখ ঘুচিল না । 

এদিকে ভীমও আটদিনের লক্বা ঘুমের শেষে জাগিয়া উঠিয়াছেন। অমৃত 
খাইয়া তাহার শরীরে দশ হাজার হাতির বল হইয়াছে। সাপেরা তাহাকে 
স্নান করাইয়া, সাদা কাপড় আর সাদা মালা পরাইয়া, পায়স বাঁধিয়া 
খাওয়াইয়া, পরম আদরের সহিত প্রমাণকোটির স্নানের জায়গায় রাখিয়া 
গেল। সেখানে আর কিছুমাত্র বিলম্ব না করিয়া তিনি তাড়াতাড়ি বাড়ি 
আসিলেন। |] 

মরা ছেলে বীচিয়া উঠিলে মা-বাপ যেমন খুশী হয়, ভীমকে পাইয়। 
সকলে তেমনি খুশী হইলেন। তারপর তাহার মুখে সকল কথা শুনিয় 
যুধিষ্ঠির বললেন, ‘ভাই, সাবধান! এসব কথা যেন আর কেহ না 
জানে।? _ 3 

তখন হইতে পাচ ভাই যার-পর-নাই সাবধান হইয। চলিতে লাগিলেন। 
ধৃতরাষ্টর, দুর্যোধন আর দুর্যোধনের মামা শকুনি কত রকমে যে তাহাদিগকে 
হিংসা করেন, তাহার! সে-সব জানিতে পারিয়াও চুপ করিয়া থাকেন। 
এইরূপ করিয়া! দিন যাইতে লাগিল । 

শিশুকাল হইতেই লেখাপড়ার সঙ্গে-সঙ্গে ক্ষত্রিয়ের ছেলেরা .ধন্তুবি্যা 
€ অর্থাৎ ধনুক দিয়া তীর ছোঁড়া ) শিখিতে আরম্ভ করে। যুধিষ্ঠির, দুর্যোধন 
প্রভৃতি সকলেই একসঙ্গে কৃপাচার্য নামক একজন খুব ভাল শিক্ষকের নিকট 
ধনুবিদ্ভা শিখিতে লাগিলেন । 

এই সময়ে একদিন ছেলেরা শহরের বাহিরে একটা লোহার গোল! লইয়। 
খেলা করিতেছিল। খেলিতে-খেলিতে গোলাটা একটা শুকনো কুয়ার ভিতর 
পড়িয়া গেল। ছেলেরা অনেক চেষ্টা করিয়াও কিছুতেই তাহা তুলিতে পারিল 
না। গোলা তুলিতে না পারিয়া অপ্রস্তুত হইয়া তাহারা মুখ চাওয়া-চাওয়ি 
করিতেছে, এমন সময় সেইখান দিয়া একটি বৃদ্ধ ব্রাহ্মণ যাইতেছিলেন। 
ছিপছিপে কালো-হেন লোকটি, পাকা চুল, হাতে তীর ধনুক । ছেলেদের 
দুর্দশা দেখিয়া তিনি হাসিতে-হাসিতে বলিলেন, ‘হুয়ো! ছুয়ো! তোমর! 
ক্ষত্রিয় হইয়া! এই গোলাটা তুলিতে পারিলে না! ছুয়ো ! ছুয়ো ! আমাকে 
কী খাইতে দিবে বল, আমি গোলা তুলিয়া দিতেছি। গোলাও তুলিব, আর 
আমার এই আংটি কুয়ায় ফেলিতেছি, তাহাও তুলিব। এই কথ! বলিয়া! 
তিনি ভাহার আংটিটিও কুয়ার ফেলিয়া! দিলেন। 


৬ ছেলেদের মহাভারত 

তখন যুধিষ্ঠির বলিলেন, ‘মহাশয়, আপনি ' যদি গোলাটা তুলিতে পারেন, 
তবে চিরকাল খাইতে পাইবেন” ৃ 

ব্ৰাহ্মণ হাসিতে-হাসিতে একমুঠা শর লইলেন। তারপর একটি শর 
গোলায় বিধাইয়া সেই শরের পিছনে আর একটি শর বি ধাইয়া, তাহার 
পিছনে আবার আর একটি__এমনি করিয়া কুয়ার মুখ অবধি লম্বা একটি লাঠি 
প্রস্তুত করিয়া ফেলিলেন। সেই লাঠি ধরিয়া গোল! টানিয়া তুলিতে আর 
কতক্ষণ লাগে! 

ছেলেরা আশ্চর্য হইয়া! বলিল, “আচ্ছা, অংটিটি তুলুন তো! ব্রাহ্মণ 
তীর ধনুক লইয়া দেখিতে-দেখিতে আংটিটিও তুলিয়া আনিলেন। ছেলেরা! 
তো অবাক! তখন তাহারা হাত জোড় করিষা তাহাকে প্রণাম করিল ৷ 
তারপর বলিল, “আপনি নিশ্চয় কোন মহাপুরুষ হইবেন। বলুন আপনি কে, 
আর আমরা আপনার কোন্‌ কাজ করিব 7 

ব্রাহ্মণ বলিলেন, “তোমাদের আর কিছু করিতে হইবে না। তোমরা 
তোমাদের ঠাকুরদাদা মহাশয়ের নিকট গিয়া বল যে, এইরকম এক বুড়ো 
ব্রাহ্মণ আসিয়াছেন ৷’ 

অমনি সকলে ছুটিয়| গিয়া তাহাদের ঠাকুরদাদ| ভীল্মের নিকট সংবাদ 
দিল। ভীষ্ম সকল কথা শুনিয়া বলিলেন, ‘বুঝিযাছি, দ্রোণাচার্য আসিয়াছেন। 
এ আর কাহারও কর্ম নহে।” ভীয্মের অনেকদিন হইতেই ইচ্ছা, ছেলেদিগকে 
ভ্রোণাচার্ষের হাতে দেন। সেই দ্রোণাচার্য আপনা হইতে আসিয়া উপস্থিত ৷ 
ইহাতে বড়ই আনন্দিত হইয়া ভীষ্ম তাহাকে পরম আদরের সহিত বাড়িতে 
লইয়া আসিলেন ৷ 

ভীষ্ম, দ্রোণ ইহারা অতি মহৎ লোক ছিলেন। ইহাদের খালি নাম 
পরিচয় শুনিলে হইবে না, উহাদের কথা আরও বেশী করিয়া জানা চাই । 
দেবতাদের মধ্যে আটজনকে বন্থু বলে । এই ব্রঙ্থুরর একবার তাহাদের 
স্ত্রীদিগকে লইয়া স্থমেরু পর্বতের কাছে একটি সুন্দর বনে বেড়াইতে 
গিয়াছিলেন। সেই বনে বশিষ্ঠ মুনির আশ্রম ছিল। বশিষ্ঠের একটি 
গাই ছিল, তাহার ‘নাম নন্দিনী । . এমন একটি গরু আর কখনও হয় নাই, 
হইবেও না। যত দুধ চাই, নন্দিনী তত দুধই দিত। তার সে আশ্চর্য দুধ 
একবার খাইলে দশ হাজার বৎসর সুস্থ শরীরে বাচিয়া থাকা যাইত। 

বন্থদের মধ্যে একজনের নাম ছ্য। তাঁহার স্ত্রীর বড়ই ইচ্ছা হইল 
গাইটি লইয়া যাইবেন। উনশীর বাজার কন্যা জিতবতী তাঁহার সখী । 
সখীকে একবার এই গরুর দুধ খাওয়াইতে পারিলে তিনি দশ হাজার বৎসর 
ঝাচিয়া থাকিবেন। আহা, তাহ হইলে কী সুখের কথাই হইবে ! 


আদিপব ৭ 


ছ্য-র স্ত্রী যতই একথা ভাবেন, ততই তাহার গাইটির জন্য মন পাগল 
হয়, আর ততই তিনি তাহার স্বামীকে গীড়াগীড়ি করেন, ‘ওগো, লইয়া চল। 
লইয়া চল গাইটি আর বাছুরটি » 

ইহাৰ কথায় শেষে বসুরা আট ভাই মিলিয়া বাছুর-নুদ্ধ গাইটিকে চুরি 
করিলেন । 

বশিষ্ঠ ফল-মূল আনিবার জন্য বাহির হইয়াছিলেন, সুতরাং তিনি 
নন্দিনীকে লইয়া যাইবার সময় দেখিতে পাইলেন না। কিন্তু মুনিরা 
ধ্যানে সকল কথাই জানিতে পারেন। কাজেই তাহার চোর ধরিতে 
বেশী বিলম্ব হইল না। তিনি বস্ুদিগকে এই বলিয়া শাপ দিলেন, ‘তোরা 
দেবতা হইয়া এমন কর্ম কৰিলি, এজন্য তোরা মানুষ হইয়া পৃথিবীতে 
জন্মাইবি ৷’ 

বন্থদের আটজনের মধ্যে ছ্য-রই অধিক দৌষ ছিল, অন্যদের দোষ তত 
'নহে। তাই শেষে বশিষ্ঠ দয়া করিয়া বলিলেন, “অপর সাতজন এক বৎসর 
মানুষ থাকিয়াই আবার দেবতা হইতে পারিবে, কিন্ত ছ্য-কে যত বৎসর মানুষ 
বাঁচে, তত বৎসরই পৃথিবীতে থাকিতে হইবে | 

এখন বন্থুরা তো নিতান্ত সঙ্কটে পড়িলেন। মুনির কথা মিথ্যা হইবার 
নহে, কাজেই তাহাদিগকে মানুষ হইয়া জন্মিতে হইবে। জুতরাং আর 
উপায় না দেখিয়া তাঁহার! গঙ্গাদেবীকে বলিলেন, ‘মা; পৃথিবীতে যদি 
জন্মিতেই হয়, তবে যে-সে বাপ-মায়ের ছেলে হইয়া যেন আমর৷ না জন্মাই, 
এমনি করিয়া দাও । হস্তিনার রাজা প্রতীপের শান্তন্থ নামক অতিশয় 
ধামিক পুত্র হইবেন, আমরা তাহারই পুত্র হইব। আর আমাদের মা হইবে 
তুমি নিজে । আমাদের জন্য মা, তোমাকে মানুষ হইয়া পৃথিবীতে যাইতেই 
হইতেছে। তোমার সঙ্গে আমাদের এই কথা বহিল যে, আমাদের জন্মের 
পরেই তুমি আমাদিগকে জলে ফেলিয়া দিবে)? 

বন্ুগণের মিনতি দেখিয়া গঙ্গা তাহাদের কথায় রাজী হইলেন। 

পরম ধার্মিক রাজা প্রতীপ গঙ্গার ধারে বসিয়া চক্ষু বুজিয়া চিন্তা 
করিতেছেন, এমন সময় গঙ্গাদেবী একটি পরমা সুন্দরী কন্যা হইয়া তাঁহার 
কোলে গিয়া বসিলেন। প্রতীপ চক্ষু মেলিয়া দেখিয়! নিতান্ত আশ্চর্যের 
সহিত জিজ্ঞাসা করিলেন, ‘তুমি কে মা, বৌমার মতন আসিয়া আমার কোলে 
বসিলে? আমার পুত্র হইলে তাহার সঙ্গে তোমার বিবাহ দিবা” গা 
বলিলেন, “আচ্ছা দিবেন, কিন্তু আমার একটি কথা রাখিতে হইবে। আমি, 
যখন যাহ! করিব, হাজীর মন্দ বোধ হইলেও আপনার পুত্র তাহাতে বাধা 
দিতে ব! তাহার জন্য আমাকে তিরস্কার করিতে পারিবেন না ।' 


৮ ছেলেদের মহাভারত 


রাজা একথায় সম্মত হইবামাত্র গঙ্গা আকাশে মিলাইযু!৷ গেলেন । 

প্রতীপের পুত্র হইলে তাহার নাম শীস্তন্থ রাখা হইল। শাস্তম্ দেখিতে 
যেমন সুন্দর ছিলেন, ধর্মে-বিদ্যায়-স্বভাবে এবং অন্য সকল গ্রণেও তেমনি । 
তাহা দেখিয়া প্রতীপ মনের সুখে তাহার হাতে রাজ্যের ভার দিয়া তপস্তা 
করিবার জন্য বনে চলিয়া গেলেন। যাইবার সময় তাহাকে বলিলেন, 
“বাবা, একটি দেবতার মেয়ে আমার বৌমা হইতে রাজী হইয়াছিলেন। 
তাহার দেখা পাইলে তাঁহাকে বিবাহ করিবে, আর তাঁহার মন বুঝিযা 
সর্বদা চলিতে চেষ্টা করিবে। তাহার কোন কাজে কখনও বাধা দিও না, 
বা অসন্তুষ্ট হইও না।” 

যুদ্ধের কাজটা রাজাদের খুব ভাল করিয়াই শিখিতে হয়, আর সর্বদা 
তাহার অভ্যাস রাখিতে হয়। এইজন্য শিকার তাহাদের একটা খুব দরকারী 
কাজের মধ্যে। শীস্তন্থ শিকার করিতে বড় ভালবাসিতেন। একদিন. 
শিকার করিতে করিতে তিনি গঙ্গার ধারে আসিয়া একটি পরমা সুন্দরী 
কন্যাকে দেখিতে পাইলেন। এমন সুন্দর মানুষ তিনি আর কখনও দেখেন 
নাই। তাহার এত ভাল লাগিল যে, তিনি তাঁহার সঙ্গে কথা না৷ বলিয়া 
থাকিতে পারিলেন না । 

শীস্তন্ন বলিলেন, “আপনি কি দেবতা, না মানব, না অপ্সরা, না যক্ষ ? 
আপনাকে আমার বানী করিতে পারিলে বড়ই সুধী হইব 1» 

সেই মেয়েটি আর কেহই নহেন, গঙ্গা। গঙ্গা বলিলেন, “মহারাজ, 
' আমি আপনার রানী হইব; কিন্তু আমার একটি নিয়ম আছে-_-আমার 
কোন কাজে আপনি বাধা দিতে পারিবেন না বা অসম্তোষ দেখাইতে 
পারিবেন না। যদি কখনও বাধা দেন বা অসন্তষ্ট হন, তবে তখনই আমি 
চলিয়া যাইব ৷? 

শাস্তন্থ এই নিয়মে রাজী 'হইয়া পরমা সুন্দরী রানী লইয়া ঘরে 
ফিরিলেন। তারপর তাহাদের দিন খুবই সুখে যায়। 
ৃ কিন্ত ইহার মধ্যে একটা ভারি দুঃখের বিষয় হইয়া উঠিল। রাজার 
দেবকুমারের মতন গ্রুন্দর এক-একটি ছেলে হয়, আর অমনি রানী তাহাকে 
গঙ্গায় ফেলিয়া দেন। দুঃখে রাজার বুক ফাটিয়া যায়, তবুও কিছু বলিবার 
সাহস পান না, পাছে রানী বলেন, ‘আমি চলিলাম ॥ 

একটি নয়, ছুটি নয়, রানী ক্রমে সাতটি ছেলেকে এইভাবে জন্মের পরে 
গঙ্গায় ফেলিয়া দিলেন। সাতবার রাজা চুপ করিয়া দুঃখ সহা কবিলেন। 
তারপর যখন আর একটি ছেলে হইল, তখন বানী হাসিতে লাগিলেন । 
কিন্ত রাজার প্রাণে আর কত সহা হইবে? এই একটি ছেলেকে রাখিতে 


আদিপর্ব += 


পারিলেও বুঝি তাহার প্রাণ একটু শীতল হয়। এই ভাবিয়া তিনি সকল 
কথা ভুলিয়া এবারে রানীকে বাধা দিলেন। বলিলেন, ‘হায় হায়, এটিকে 
মারিও না! কেন তুমি এত নিষ্ঠ'র হইলে? এমন পাপ কি করিতে আছে ? 

রানী বলিলেন, “মহারাজ, এই লও তোমার ছেলে । কিন্ত নিয়মের 
কথা মনে আছে তো? আমি চলিলাম, তোমার মঙ্গল হউক !' 

তখন গঙ্গা তাঁহার নিজের কথা আর আটজন বস্সুর কথা রাজাকে 
বুঝাইয়া বলিয়া আর ছেলেটি তাহাকে দিয়া আকাশে মিলাইয়া গেলেন । 
সেই ছেলেটির দেবত্রত আর গাঙ্গেয় এই ছুই নাম রাখা হইল। দেবব্রত 
খুব ছোট থাকিতেই শান্ত তপস্তা করিতে বনে চলিয়া গেলেন। 

গঙ্গার ধারেই সেই বন। সেখানে অনেক বৎসর ধরিয়া শীন্তম্থ তপস্তা 
করিলেন। ততদিনে দেবত্রত বেশ বড় হইয়া উঠিলেন। বূপে-গুণে বিদ্যায় 
বুদ্ধিতে এই পৃথিবীতে দেবত্রতের সমান কেহ রহিল না। 

এমন সময় একদিন দেবব্রত হরিণ শিকারে বাহির হইয়াছেন। আর 
একটা হরিণ তাহার তীর খাইয়া পলায়ন করাতে, তাহাকে ধরিবার জন্য 
তিনি ভয়ানক তীর ছু ড়িয়া গঙ্গার জল প্রায় শুষিয়া ফেলিয়াছেন। 

সেইখানে শান্তনু থাকেন। হঠাৎ গঙ্গার জল কেন শুকাইয়া গেল, 
তাহ জানিতে গিয়া দেবব্রতের সঙ্গে তাহার দেখা! হইল। কিন্তু দেবব্রত 
তাহাকে দেখিতে পাইয়াই অন্যদিকে চলিয়া গেলেন। যাহা হউক, শান্তনূর 
বুঝিতে বাকী রহিল ন! যে, সুন্দর কুমারটি কে। তিনি গঙ্গাকে ডাকিয়া 


বলিলেন, ‘আমার পুত্রকে আবার দেখাও 1” 
তখন গঙ্গা দেবত্রতকে শান্তমুর নিকট উপস্থিত করিয়া! বলিলেন, 


“মহারাজ, এই তোমার সেই পুত্র। এ এখন বড় হইয়াছে । এই কুমার 
দেবতাদের অতিশয় প্রিয়পাত্র। বশিষ্ঠের নিকট সকল বেদ আর বৃহস্পতি 
ও শুক্রের নিকট সকল শাস্ত্র পড়িয়াছে। পরশুরাম ধনুধিছঠা। যত জানেন, সব 
ইহাকে শিখাইয়াছেন। ইহাকে লইয়া তুমি ঘরে ফিরিয়া যাও? 

এমন কুন্দর পুত্র পাইয়া রাজা মনের সুখে আবার রাজো ফিরিয়া 
আসিলেন, আর কিছুদিন পরেই তাহাকে যুবরাজ করিয়া দিলেন। 

ইহার মধ্যে একদিন শান্তনু বনের ভিতর বেড়াইতে গিয়া দেবতার মত 
সুন্দরী একটি কন্যা দেখিতে পাইলেন। সেই কন্যার দেহের এমনি অপবূপ 
সৌরভ যে, সমস্ত বন তাহাতে ভরিয়া গিয়াছে। রাজা আশ্চর্য হইয়া 


জিজ্ঞাসা করিলেন, ‘তুমি কে ? 


কন্যা বলিল, ‘আমি জেলের মেয়ে ৷” 
মেয়েটির নাম সত্যবতী। আসলে সে জেলের নিজের মেয়ে নহে; 


১০ ছেলেদের মহাভারত 


জেলে তাহাকে একটা মাছের পেটের ভিতরে পাইয়া মানুষ করিয়াছিল । . 
লোকে জানে যে, সে জেলেরই মেয়ে ৷ } 
যাহ! হউক, রাজা অবিলম্বে সেই জেলের কাছে গিয়া বলিলেন, ‘আমি 
তোমার মেয়েকে বিবাহ করিতে চাই) 
. জেলে বলিল, ‘ইহার যে ছেলে হইবে, তাহাকে যদি আপনার সমস্ত রাজ্য 
দেন, তবে বিবাহ দিব, নহিলে দিব না? 
যদিও সেই মেয়েটিকে বিবাহ করিতে রাজার বড় ইচ্ছা হইয়াছিল, 
তথাপি দেবত্রতকে ছাড়িয়া অন্ত কাহাকেও রাজ্য দিতে তিনি কিছুতেই 
প্রস্তুত ছিলেন না। সুতরাং সত্যবতীকে না লইয়া নিতান্ত দুঃখের সহিত 
তাহাকে ঘরে-ফিরিতে হইল। সে দুঃখ এতই যে, তিনি তাহাতে দিন-দিন 
রোগা! হইয়া! যাইতে লাগিলেন । 
দেবব্রত ভাবিলেন, “তাই তো, বাবাকে কেন এমন দেখিতেছি ? একদিন 
তিনি জিজ্ঞাসা করিলেন, “বাবা, কি হইয়াছে ? 
রাজা বলিলেন, “আর কী হইবে বাবা? তোমার জন্যই ভাবি। তোমার 
পাছে কোন অসুখ হয় » তাই আমার চিন্তা ৷” 
দেবব্রত বুড়া মন্ত্রীকে বলিলেন, মন্ত্রীমহাশয়, বাবার তে| বড়ই অনুখ 
মন্ত্রী সকল কথাই জানেন। তিনি সেই জেলের মেয়ের কথা দেবত্রতকে 
বলিলেন ৷ | 
একথা শুনিবামাত্র অমনি দেবব্রত সবান্ধবে সেই জেলের নিকট গিয়ু! 
বলিলেন, “আমার পিতার সহিত আপনার মেয়ের বিবাহ দিন ।” 
জেলে দেবব্রতকে অতিশয় আদর করিয়া! বলিল, “রাজপুত্র, আপনি যাহা 
বলিলেন, আমার পক্ষে তাহার চেয়ে সৌভাগ্যের কথা আর কী হইতে পারে? 
কিন্তু আমার মনে হইতেছে যে, এই বিবাহ হইলে শেষে একটা বিষম ঝগড়া- 
ঝাটির কারণ হইবে । আপনার মত বীরের সঙ্গে ঝগড়া করিয়া কী আর কেহ 
বাচিয়া থাকিতে পারে?’ 
দেবব্রত বুঝিলেন যে, পাছে রাজ্য লইয়া সত্যবতীর ছেলেদের সঙ্গে 
তাহার ঝগড়া হয়, জেলে সেই ভয় করিতেছে। তিনি তখনই বলিলেন, 
‘আমার সঙ্গে আপনার নাঁতিদের ঝগড়া হইবার কোন ভয় থাকিবে না 
. কারণ আমি এই প্রতিজ্ঞা করিতেছি যে, আমি রাজ্য লইব না, আপনার 
নাতিই আমাদের রাঁজ। হইবে ৷’ 
জেলে বলিল, ‘রাজপুত্র, আপনি অতি মহাশয় লোক। আপনি যে 
আপনার কথামত কাজ করিবেন, তাহা আমি বেশ বুঝিতে পারিতেছি। কিন্ত 
আপনার ছেলের! তো একথাঁয় বাজী না হইতেও পারেন?” 


আদিপর্ব ১১ 


দেবব্রত বলিলেন, ‘আমার যদি ছেলেই না হয়, তবে তো আর সে রাজ্য 
চাহিতে আসিবে না। আমি আবার এই প্রতিজ্ঞা করিতেছি যে, আমি 
বিবাহ করিব না৷” 

একথায় জেলে অত্যন্ত আহলাদিত হইয়া বলিল, ‘তবে আপনার পিতাকেই 
মেয়ে দিব?” { 

এদিকে আকাশ হইতে দেবতারা দেবব্রতের মাথায় পুপ্পরৃষ্টি করিতে 
লাগিলেন । আর তিনি যে ভরানক প্রতিজ্ঞা করিয়াছেন, তাহার জন্ত তাহার 
নাম দিলেন ‘ভীষ্ম’ অর্থাৎ ভয়ানক .লোক। তখন হইতে সকলে তাহার 
দেবব্রত নাম ছাড়িয়! তাহাকে ভীষ্ম বলিয়া ডাকিত। 

জেলের অনুমতি লইয়া ভীষ্ম সত্যবতীকে বলিলেন, "মা, রথে উঠুন, ঘরে 

যাই)? 

এইবূপে ভীষ্ম সত্যবতীকে আনিয়া পিতার সহিত বিবাহ দিলেন । শান্তনু 
তাহার এই কাজে কত খুশী হইলেন, বুঝিতে পার তিনি তীহাকে এই 
বলিয়া বর দিলেন, ‘তোমার মরিতে ইচ্ছা না হইলে কিছুতেই তোমার মৃত্যু 
হইবে না?” 

সত্যবতীর চিত্রাঙ্গদ আর বিচিত্রবীর্ধ নামে দুইটি পুত্র জন্মিবার পর 
শান্তনুর মৃত্যু হয ৷ তখন চিত্রাঙ্গদ বড় হইয়াছেন, বীচিত্রবীর্ঘ শিশু। ভীষ্ম 
চিত্রাঙ্গদকে রাজা করিলেন। কিন্তু ইহার কিছুকাল পরেই এক গন্ধর্বের 
সহিত যুদ্ধ করিতে গিয়া চিত্রাঙ্গদের মৃত্যু হইল ।  বিচিত্রবীর্ষের তখনও রাজা 
হওয়ার বয়স হয় নাই ; কাজেই ভীষ্ম তাহার হইয়া রাজ্যের কাজ দেখিতে 
লাগিলেন । 

ক্রমে বিচিত্রবীর্ষের বিবাহের ব্যুস হইল । ভীষ্ম শুনিতে পাইলেন যে, 
কাখীরাজের তিন বন্যা, অস্থা অশ্থিকা আর অন্বালিকার স্বয়ংবর হইবে। 
স্বয়ংবর কী? না, নিজে দেখিয়া! বিবাহ করা। দেশ-বিদেশের বাঁজাদিগকে 
ডাকিয়া মস্ত সভা হয়; কন্যা মালা হাতে সেই সভাতে আসিয়া যাহার 
গলায় সেই মালা পরাইয়া! দেন তাহার সঙ্গেই তাহার বিবাহ হয়! ইহীবই 
নাম স্বয়ংবর’ ৷ স্বয়ংবরের কথা শুনিয়া ভীম্ম ভাবিলেন যে, তিনটি মেয়েকে 
আনিয়া তাহার ভাইয়ের সহিত বিবাহ দিবেন। 
 কাশীরাজের বাড়িতে স্বয়ংবরের সভা আরম্ভ হইযাছে। আর তাহার 

কন্যাদের রূপগ্তণের কথা শুনিয়া ভারতবর্ষের প্রায় সকল রাজীই তাহাদিগকে 

বিবাহ করিবার আশায় সেখানে আসিয়াছেন। এমন সময় ভীগ্ম তথাষ 
উপস্থিত হইয়া! বলিলেন, ‘আসি আমার ভাইয়ের জন্য এই মেয়ে তিনটিকে 
চাহিতেছি। ক্ষত্রিয়ের মেয়েদের যে কেবল স্বয়ংবর করিয়াই বিবাহ হয় 


১২ ছেলেদের মহাভারত 


তাহ! তো নহে, বিবাহ অদেক রকমেই হইতে পারে। তাহার মধ্যে জোর 
করিয়া মেয়ে লইয়া! গিয়া বিবাহ দিতে পাবিলেই লোকে খুব ভাল বলিয়া 
থাকে । সুতরাং এই দেখ, আমি জোর করিয়া মেয়ে লইয়া যাইতেছি। 
তোমরা পার তো আমাকে আটকীও 1 * 

এই বলিয়া তিনি মেয়ে তিনটিকে রথে তুলিয়া চলিলেন। রাজারা! 
সকলে ঘোরতর যুদ্ধ করিয়াও তাহাদিগকে রাখিতে পারিলেন না। সে সময়ে 
রাজা শাল্ব প্রাণপণে যুদ্ধ করিয়াছিলেন, কিন্তু ভীম্মের হাতে তাঁহার খুবই 
দুৰ্দশী হইল ৷ j 

তারপর ভীন্ম সেই তিনটি মেয়েকে যার-পর-নাই আদরের সহিত বাড়িতে 
আনিয়া বিচিত্রবীর্ষের সহিত তাহাদের বিবাহ দিবার আযোজন করিতে 
লাগিলেন। এমন সময় অন্বা বলিলেন, ‘আমি শান্কে ভালবাসি, আর মনে- 
মনে তাহাকেই বিবাহ করিয়াছি ৷’ 

একথায় অন্বাকে ছাড়িয়। দিয়া অস্বিকা আর অন্বালিকার সঙ্গে বিচিত্র- 
বীর্ষের বিবাহ হইল। সেই অস্বকার ছেলে ধৃতরাষ্ট্র আর. অস্বালিকার ছেলে 
পাঁড। ভীষ্ম এমনি মহাপুরুষ ছিলেন। 

আর দ্রোণও নিতীস্ত কম লোক ছিলেন না। দ্রোণ অর্থাৎ কলসির 
ভিতর জগ্গিয়াছিলেন বলিয়া তাহার নাম দ্রোণ, তিনি ভরদ্বাজ মুনির পুত্র । 
দ্ৰোণ অনেক তপস্তা। করিয়াছিলেন, সকল রকম বিদ্যা, বিশেষতঃ ধন্ুধিগ্যা খুব 
ভালরূপেই শিখিয়াছিলেন। তারপর পরশুরাম্র নিকট তাহার সমস্ত অস্ত 
পাইয়া তিনি এমন হইয়াছিলেন যে, যুদ্ধে তাহার সামনে কেহ দাড়াইতে 
পাবিত না। 

পাঞ্চাল দেশের রাজা পৃষতের পুত্র দ্রুপদের সহিত দ্রোণের ছেলেবেলায় 
বন্ধুত্ব হইয়াছিল । তখন দ্রুপদ দ্রোণকে বলিয়াছিলেন, "বন্ধু, আমি রাজা 
হইলে, সত্য করিয়া! বলিতেছি, আমার যাহা কিছু সব তোমারও হইবে ৷ 
সেই ছেলেবেলার কথা দ্রোণের মনে ছিল । 

বড় হইয়া দ্রোণ কৃপাচার্ধের ভগিনীকে বিবাহ করেন এবং অশ্বাম। 
নামে তাহার একটি পুত্র হয়। দ্রোণ অতিশয় দরিদ্র ছিলেন; ছেলেকে 
-ছুধ কিনিয়া খাওয়াইবার শক্তি তাহার ছিল না; অন্ত ছেলেদিগকে দুধ খাইতে 
দেখিয়া একদিন অশ্বথামী কাদিতে লাগিলেন। দেই ছেলেরা পিটালি-গোলা 
জল আনিয়া তাহাকে বলিল, ‘এই দুধ খাও!” অশ্বথামা দেই পিটালির. জল 
খাইয়াই ‘দুধ খাইয়াছি' বলিয়া নাচিয়া অস্থির। তখন ছেলেরা হাততালি 
রা রি 'ছিচছিঃ! তোর বাপের পয়সা নাই, তোকে দুধ কিনিয়া দিতে 


আদিপর্ব ১৩ 


ইহাতে দ্রোণের মনে খুব কষ্ট হওয়া তিনি দ্রুপদের সেই ছেলেবেলার 
কথাগুলি মনে করিয়া ভাবিলেন, “একবার বন্ধুর কাছে যাই, এ দুঃখ দূর হইবে 

দ্ৰোণ অনেক আশা করিষ। দ্রুপদের কাছে গেলেন। কিন্তু দ্রুপদ আর 
সে-দ্রুপদ নাই ২ বড় হইয়া রাজ্য পাইয়া তিনি আর-একরকম হইয়া 
গিয়াছেন। ৮8 

দ্রোণ বলিলেন, “বন্ধু, সেই যে তুমি বলিয়াছিলে রাজা হইলে আমাকে 
কৃত সুখে রাখিবে, তাই আমি আসিয়াছি।" 

দ্রুপদ বলিলেন, “বল কি ঠাকুর ! আমি রাজা, আর তুমি ভিখারী । তুমি 
নাকি আবার আমার বন্ধু! ছেলেবেলায় তোমাকে কী বলিয়াছি তাহা কে 
মনে বাখিয়াছে ? চাও তো তোমাকে একবেল। চারিটি খাইতে দিতে পারি” 

এইরূপ অপমান পাইয়া! দ্রোণ সেখান হইতে হস্তিনায় চলিয়া আসিলেন, 
আর মনে-মনে প্রতিজ্ঞ! করিলেন যে, ইহার শোধ লইতে হইবে। 

হস্তিনায় আসিয়া দ্রোণ যুধিষ্ঠির, দূর্যোধন প্রভৃতির গুরু হইলেন। 
তাহাদিগকে তিনি বলিলেন, *বাছাসকল, আমি খুব ভাল করিয়| তোমাদিগকে 
ধন্ুৃধিগ্া। শিখাইব । কিন্তু শেষে তোমাদিগকে আমার একট! কাজ করিয়া 
দিতে হইবে!” রী 

একথায় সকলেই চুপ করিয়া রহিল, কেবল অর্জুন বলিলেন, যা গুরুদেব, 
আপনার কাজ অবশ্যই করিয়া দিব ।” 

আহা, এই কথাগুলি না জানি বুড়ার কাছে কতই মিষ্ট লাগিয়াছিল ! 
তিনি অর্জুনকে জড়াইয়া ধরিয়া! চোখের জলে তাহাকে ভিজাইয়া দিলেন। 
রাজপুত্রদের শিক্ষা আরম্ভ হইল। দ্রোণের কাছে শিক্ষা পাইবার লোভে 
বাহিরেরও দু'একটি রাজপুত্র আদিলেন। আর একটি ছেলে আসিলেন, 
তাহার নাম কর্ণ। লোকে বলে কর্ণ অধিরথ নামক এক সারথির ছেলে । 

কর্ণের সঙ্গে প্রথমেই অর্জুনের শত্রুতা হইয়া গেল। কর্ণ অর্জুনের সঙ্গে 
বড়ই রেষারেষি করেন, আর দুর্যোধনের সঙ্গে জুটিযা যুধিষ্ঠির আর তাঁহার 
ভাইদিগকে অপমান করেন । 

যাহা হউক, অর্জুনের সমান কেহই শিখিতে পারিল না। শিখিবার 
জন্য তাহার যত্ব দেখিয়া দ্রোণ বলিলেন, “তোমাকে এমন ভাল করিয়া 
শিখাইব যে, তোমার সমান বীর আর পৃথিবীতে কেহ থাকিবে না?” 

ছেলেদের শিক্ষা বেশ ভাল করিয়াই হইল। ছুর্যোধন আর ভীম গদা৷ 
খেলায় খুব মজবুত হইলেন, নকুল আর সহদেব খড়ো, রথ চালাইতে যুধিষ্ঠির, 
আর ধন্নুকে যে অর্জুন, তাহ! বুঝিতেই পার। ভীম আর অর্জুনের ক্ষমতা! 
দেখিয়া ধৃতরাষ্ট্রের পুত্রের আর হিংসায় বাঁচে না। 


১৪ . ছেলেদের মহাভারত 


ইহাদের পরীক্ষা লইবার জন্য দ্রোণ চুপি-চুপি এক কারিগরকে দিয়া 
একটি নীল পক্ষী প্রস্তুত করাইলেন। তারপর সেটাকে এক গাছের আগায় 
কাখাইয়া, রাজপুত্রদিগকে ডাকিয়া বলিলেন, 'তোমরা তীর ধনুক লইয়া 
প্রস্তুত হও। এক-একবার এক-একজনকে আমি তীর ছু ড়িতে বলিব। 
আমার কথা৷ শেষ হইতে-না-হইতে তাহাতে এ পাখিটার মাথা কাটিয়া 
ফেলিতে হইবে ।” 

সকলের আগেই যু্ি্টিরের ডাক পড়িল । : যুধিষ্ঠির ধনুক উঠাইয়া পাখির 
দিকে তাকাইযা প্রস্তুত ৷ 

দ্রোণ জিজ্ঞাসা করিলেন, “কী দেখিতেছ ? 

যুধিষ্ঠির বলিলেন, ‘গাছ দেখিতেছি, আপনাদের সকলকে দেখিতেছি, আর 
পাখিটাকে দেখিতেছি 

ইহাতে এই বোঝা গেল যে, যুখিষ্টিবের নজর ঠিক হয় নাই, তিনি এদিক- 
ওদিক তাকাইতেছেন। কাজেই একথা শুনিয়া দ্ৰোণ মুখ সি টকাইয়া। 
বলিলেন, “তবে তুমি পারিবে না, তুমি সরিয়া দাড়াও) 

এইরূপে এক-একজন করিয়া সকলেই আদিলেন, সকলেই লজ্জা পাইয়া 
ফিরিয়া গেলেন। : 

শেষে আসিলেন অর্জুন তাহাকেও দ্রোণ ধনুক উঠাইয়া' পাখির দিকে 
তাকাইতে বলিয়া তারপর জিজ্ঞাস! করিলেন, ‘কী দেখিতেছ ?? 

অরুন বলিলেন, ‘আমি কেবল পাখিই দেখিতে পাইতেছি, আর তো 
কিছুই দেখিতে পাইতেছি না) 

দ্রোণ বলিলেন, ‘সমস্ত পাখিটাই দেখিতে পাইতেছ ? 

অর্জুন বলিলেন, (না, পাখির কেবল মাথাটুকু দেখিতেছি, আর কিছু 
না।' এইবার দ্রোণ সন্তষ্ট হইয়া বলিলেন, “তবে তীর ছাড় । 

কথাটা ভাল করিয়া শেষ হইতে-না-হইতেই অর্জুন তীর ছাড়িয়া দিলেন, 
আর কাটা মাথাসুদ্ধ পাঁখিও মাটিতে পড়িয়া গেল । 

এমন আশ্চর্য শিক্ষা, কি সকলের হয়? দ্রোণের আনন্দ আর ধরে নাঁ। 
তিনি অর্জুনকে বুকে চাপিয! মনে মনে ভাবিতে লাগিলেন, “আমার পরিশ্রম 
সার্থক হইল ! অর্জুন আমীর কাজ করিয়া দিতে পারিবে ॥ 

আর একদিন স্নানের সময় দ্রোণকে কুমিরে ধরিল। সে ভয়ংকর কুমির 
দেখিয়া বাজপুত্রদের বুদ্ধিন্দ্ধি কোথায় যে চলিয়া! গেল, তীহারা খালি ফ্যাল- 
ফ্যাল করিয়া ভাকাইয়! রহিলেন নড়িবার-চড়িবার ক্ষমতা রহিল না। 
অর্জুন কিন্তু ইহার মধ্যে ঝকঝকে পাঁচটি বাণ মারিয়া কুমিরকে খণ্ড-খণ্ড 
করিয়াছেন ; 


আদিপর্ব ১৫ 


দ্রোণ ইচ্ছা করিলেই কুমিবকে মারিয়া চলিয়া আসিতে পারিতেন। 
কিন্তু রাজপুত্রদিগকে পরীক্ষা করিবার জন্য তিনি তাহা না করিয়া কেবল 
ডাকিতে লাগিলেন, “রাজপুত্রগণ* বাঁচাও !' অর্জুনের বুদ্ধি আর সাহস 
দেখিয়া তিনি তাহাকে ব্রন্মশিরা” নামক একটি আশ্চর্য অস্ত্র উপহার দিলেন। 
এটি বড় ভয়ংকর অস্ত্র । তাই দ্রোগ অর্জুনকে সেই অন্তর ছাড়িবার আর 
থামাইবার সংকেত শিখাইযা দিয়া, তারপর সাবধান করিয়া দিলেন, ‘দেখিও 
যেন মানুষের উপর এ অস্ত্র কদাচ ছাড়িও না, তাহা হইলে সব ভন্ম হইয়া 
যাইবে । কোন দেবতার সঙ্গে যুদ্ধ হইলেই এ অস্ত্র ছাড়িতে পার ৷ 

অর্জুন গুরুকে প্রণাম করিয়া জোড়হাতে অস্ত্রধানি লইলেন। 

এমনি করিয়া রাজপুত্রদের অন্তরশিক্ষা শেষ হইল সকলেই বড় বড় 
বীর হইয়াছেন। এখন সকলকে ডাকিয়া ইহাদের বিদ্যার পরীক্ষা দেখাইবার 
সময় উপস্থিত।. পরীক্ষার আযোজন খুব ধুমধামের সহিত হইতে লাগিল । 
একদিকে প্রকাণ্ড মাঠে শত শত রাজমিন্ত্রী খাটিতেছে, আর একদিকে পরীক্ষার 
সংবাদ লইযা দূতেরা দেশ-বিদেশে ঢোল পিটাইয়া' ফিবিতেছে। লোকের 
উৎসাহের আর সীমা নাই। বুড়া ধৃতরাষ্ট্র পর্যন্ত বলিলেন, ‘এতদিনে অন্ধ 
বলিয়। আমার মনে দুঃখ হইতেছে, এমন খেলা আমি দেখিতে পাইলাম না ॥ 

পরীক্ষার দিন উপস্থিত। লোকজন যে কত আসিয়াছে তাহার সীমা- 
সংখ্যা নাই । নিশানে, ঝালরে, মণি-মুক্তায় সভাটি ঝলমল করিতেছে । 
খেলার জায়গা, অস্ত্র রাখিবার জায়গা, বাজনাদারদের জায়গা স্ত্রীলোকদের 
বসিবার জায়গা, রাজ-রাজডীদের বসিবার জায়গা, সাধারণ লোকের 
বিবার জাযুগাঁসব এমন করিয়া সাজানো আর গুছানো যে, দেখিলে 
আশ্চর্য বোধ হয়। লোকের কোলাহল আর বাজনার শব্দ মিশিয়া সমুদ্রের 
গর্জনকে হারাইয়া দিতেছে। সভার মধ্যে ভীষ্ম, ধৃতরাষ্ট্র, কৃপাচার্য এবং 
আরও সকলে আসিয়াছেন। মেয়েদের জায়গায় কুস্তী, গান্ধারী ( দুর্যোধনের 
মা) প্রভৃতি সকলে দাসী চাকরানী লইয়া উপস্থিত ৷ এমন সময় দ্রোণীচার্য 
তাহার পুত্র অশ্বখামাকে সঙ্গে লইয়া! বঙ্গভূমি অর্থাৎ খেলার জাযুগাযু 
আসিয়া দবাড়াইলেন। তাঁহার চুল সাদা, দাড়ি সাদা, ধুতি সাদা, 
চাদর সাদ!। বুকের উপর সাদা, পৈতা, গলায় সাদা ফুলের মালা, গায়ে 
শ্বেতচন্দন । 

তারপর সকলের আগে দেবতার পূজা হইলে, চাকরেরা অন্তরা 
আনিয়া রঙ্গভূমিতে উপস্থিত করিল। 

এদিকে রাজপুত্রেরা সাজগোজ করিযা প্রস্তুত । প্রত্যেকের পরনে সুন্দর 
দামী পোশাক, কোমরে কোমরবন্ধ, আঙুলে আঙুলপৌষ (অৰ্থাৎ আঙুল 


১৬ ছেলেদের মহাভারত 


বাচাইবার জন্য চামড়ার ঢাকনা ), হাতে ধনক, পিঠে তৃণ। যুধিষ্ঠির সকলের 
বড় বলিয়া সকলের আগে, তারপর যিনি যত ছোট তিনি তত পিছনে, 
এমনি করিয়া তাহারা বঙ্গভূমির দিকে আসিতে লাগিলেন। রাজপুত্রদের 
সুন্দর পোশাক আর উজ্জল চেহারা দেখিয়া সকলেই বিস্মিত হইল। 
তার পর তাহারা নানারকম অস্ত্র ছুঁড়িতে আর্ত করিলে অনেকে খুব 
ভযুও পাইল ৷ 

সেদিন ছুর্যোধনের আর ভীমের গদার খেল! বড়ই অদ্ভুত হইয়াছিল । 
এমন খেলা৷ আর কেহ কখনও দেখে নাই। তাহারা বাহবাও পাইয়াছিলেন 
যতদূর হইতে হয় ৷ এদিকে তাহাদের হাতির মত গর্জন শুনিয়া দ্রোণ একটু 
ব্যস্ত হইয়া উঠিলেন। ইহার পরেই হয়ত ইহারা চটিয়া গিয়া মুশকিল 
বাধাইবেন। কাজেই তাড়াতাড়ি ইহাদিগকে থামাইয়া দিতে হইল। 

তার পর অর্জুনকে আসিতে দেখিয়া লোকের আনন্দ আর ধরে না। কেহ 
বলে, “আরে, এ অর্জুন ! কেহ বলে, ‘ইনি ভারি যোদ্ধা !! কেহ বলে, ‘ইনি 
বড়ই ধামিক ! 

অর্জুন কী আশ্চর্য খেলাই দেখাইলেন ! একবার অগ্নি-বাণে ভীষণ 
আগুন জ্বালিয়া তিনি সকলের ত্রাস লাগাইয়া দিলেন। তাহার পরেই 
আবার বরুণ-বাণে জলের বন্যা বহাইয়া আগুন নিভাইয়া ফেলিলেন; এখন 
সকলে তল না হইলে বাঁচে ! তখনই আবার বায়ুবাণ ছুটিল ; অমনি জল 
উড়িয়া গিয়া সব পরিঞ্ার ঝরঝরে । পর্জন্ঠাক্সে তার পরের মুহুর্তেই মেঘ 
আসিয়া আকাশ অন্ধকার করিয়া ফেলিল। 

ভৌমান্্র মারিয়া তিনি মাটির ভিতর ঢুকিয়। গেলেন। পর্বতান্্ব মারিয়া 
কোথা হইতে এক বিশাল পর্বত আনিয়া! ফেলিলেন। তারপর যখন অন্তর্ধান- 
অস্ত্র মারিলেন, তখন আর কেহই তাহাকে দেখিতে পাইল না। কত আর 
বলিব ! অর্জুন সবাইকে অবাক করিয়া তবে ছাঁড়িলেন। 

এইরূপে খেলা প্রায় শেষ হইয্বাছে, বাজনা থামিযাছে, সকলে বাড়ি 
যাইবে, এমন সময় ফটকের কাছে ও কিসের গর্জন? সকলে বলিল, ‘এ 
কি বাজ পড়িল? না পর্বত ফাটিল ? 

বাজও পড়ে নাই, পর্বতও ফাটে নাই । উহা কর্ণের হুংকার, আর কিছুই 
নহে। কর্ণকে যেমন-তেমন লোক মনে করিও না। : কেহ বলে তিনি সূর্যের 
পুত্র, কেহ বলে অধিরথ নামক সারথির পুত্র। কিন্তু তিনি আসলে কুন্তীর 
পুত্র, অধিরথের নহেন। কুন্তী কর্ণের মা হইয়াও তাহার প্রতি মায়ের কাজ 
করেন নাই, জন্মিবার পরেই তিনি তাহাকে ফেলিয়া দেন। 

সেই শিশুটিকে অধিরথ কুড়াইয়া পাইয়া তাহার স্ত্রী রাধার নিকট 


আদিপব বন 


আনিয়া দিল, আর দুইজনে মিলিয়া পরম যত্বে তাহাকে মানুষ করিতে 
লাগিল। নিজেদের ছেলেপিলে নাই; তাই এমন সুন্দর শিশুটিকে পাইয়া 
তাহার! ভাবিল, যেন দেবতা দয়! করিয়া তাহাদিগকে একটি পুত্র দিলেন 
তখন হইতে লোকে ভাবে ফে, কর্ণ অধিরথ আর রাধার ছেলে। কর্ণও 
ইহাদিগকে' পিতা-মাতার মত মান্য করেন আর ভালবাসেন । তিনি জানেন 
না যে, তিনি যুধিষ্ঠিরের ভাই । 

জম্মাবধি কর্ণের কানে কুগুল আর পরনে কবচ-অর্থাৎ বর্ম বা যুদ্ধের 
পোশাক ৷ দেখিতে তিনি খুব উঁচু, খুব সুন্দর, আর খুবই ফরসা, গায়ে সিংহের 
মত জৌর। তাঁহাকে দেখিয়াই সকলে ‘ইনি কে’, ইনি কে’ বলিয়া ব্যস্ত 
হইয়া উঠিল। 

কর্ণ বড়ই অহংকারী । আর জানই তো, অর্জুনের সঙ্গে তাহার কেমন 
শত্রুতা । তাই তিনি অর্জনের প্রশংসা সহিতে না পারিয়া রাগের ভরে 
নিজের ক্ষমতা দেখাইতে আসিয়াছেন। আর যথার্থই তাহার ক্ষমতা 
কম ছিল না। কারণ অর্জুন যাহা কিছু করিয়াছিলেন, তাহার সমস্তই 
তিনিও করিয়া দেখাইলেন। তারপর তিনি বলিলেন, ‘আমি অর্জুনের সঙ্গে 
যুদ্ধ করিব। ইহাতে সভার মধ্যে ভারি একটা হুলস্থূল কাণ্ড উপস্থিত 
হইল। একদিকে দূর্যোধন কর্ণকে প্রশংসা করিতেছেন আর পাণ্ডবদিগকে 
অপমানের কথা বলিতেছেন, অপরদিকে অর্জুন তাহা সহিতে না পারিযা 
রাগে কীপিতেছেন। একটা খুনোখুনি না হইয়া যায় না। নিজের ছুই 


পুত্রের অমন ভাব দেখিয়া ভয়ে আর দুঃখে কুন্তী ইহার মধ্যে অজ্ঞান হইয়া 


গিয়াছেন ! 
এমন সময় কৃপাচার্য কর্ণকে বলিলেন, ‘বাপু, যুদ্ধ যে করিবে তাহা তো 


বুঝিলাম। কিন্তু রাজার ছেলে তো আর যাহার তাহার সহিত যুদ্ধ করিতে 
পারে না। আগে বল দেখি, তুমি কোন্‌ রাজার বংশে জন্মিয়াছ আর তোমার 


বাপ-মায়ের. বা কী নাম ?' 
কর্ণের মাথা হেট হইল। তাহা দেখিয়া 


দুর্যোধন বলিলেন, রাজা হইলেই তো যুদ্ধ হইতে পারে, আচ্ছা, আমি 
এখনই কর্ণকে অঙ্গ রাজ্যের রাজা করিয়া দিতেছি। তখনই জল আসিল, 
ব্ৰাহ্মণ আসিল; আর তখনই কর্ণকে স্নান করাইয়া, ছাতা ধরিয়া, খৈ 
ছুড়াইয়া, চামর দুলাইয়াঃ মোনা আর ফুল দিয়া জয়-জয় শব্দে বাজ| করিয়া 
দেওয়া হইল। কর্ণ ইহাতে চিরদিনের তরে দুর্ধোধনের বন্ধু হইয়া গেলেন। 

এদিকে সেই সারথি অধিরথ সংবাদ পাইয়া হাপাইতে-হাপাইতে 
আসিয়াছে । তাহাকে দেখিয। কর্ণ তাহার 


.পাগলের মত সেখানে 


ছে. মে._২ 


১৮ ছেলেদের মহাভারত 


সেই রাজার সাজমুদ্ধ উঠিয়া তাড়াতাড়ি প্রণাম করিতে গেলেন, কিন্ত 
অধিরথ ব্যস্ত হইয়া নিজের চাদর দিয়া পা ঢাকিয়া রাখিল। তারপর বাপ’ 
বলিয়া কর্ণকৈ আদর করিতে করিতে বুড়া চোখের জলে তাহার গা 
ভাসাইয়া দিল। তাহা দেখিয়া ভীম বলিলেন, ‘সারথির ছেলে, 'তুই 
অর্জুনের হাতে প্রাণটা কেন দিতেছিস? ততক্ষণ রাশ ধর গিয়ে বা” - 

তখন রাগে কর্ণের ঠোঁট কাপিতে লাগিল। দূর্যোধন পাগলা হাতির 
মত ক্ষেপিয়া উঠিয়া বলিলেন, “কর্ণ রাজা হওয়াতে যদি কাহারও আপত্তি 
থাকে, তবে আসিয়া যুদ্ধ কর ৷” J 

ভাগ্যিস তখন সন্ধ্য| হইয়া আসিয়াছিল, নহিলে সেদিন কী হইত কে 
জানে! সন্ধ্যা হওয়ায় কাজেই সকলকে ঘরে ফিরিতে হইল, বিপদও 
কাটিয়া গেল৷ 

শিক্ষা শেষ হইলে গুরুকে দক্ষিণা দিতে হয়। বাজপুত্রদেরও শিক্ষা শেষ 
হইয়াছে, এখন দক্ষিণা দিবার সময়। দ্রোণ রাজপুত্রদিগকে বলিলেন, 
‘তোমরা পঞ্চাল দেশের রাজা দ্রপদকে আনিয়া দাও, উহাই আমার 
দক্ষিণা ৷? 

সেকথায় রাজপুত্রেরা তখনই দ্রোণকে লইয়া দ্রুপদের সঙ্গে যুদ্ধ করিতে 
চলিলেন। দূর্যোধন, ছুশোসন, কর্ণ ইহাদিগকে পাওুবদের আগে 
করিবার জন্য বড়ই ব্যস্ত দেখা গেল। ইচ্ছা যে, বাহাছুরিটা তাহাদেরুই হয় । 
পাণ্ডবদের তাহাতে কোন আপত্তি ছিল না, কাজেই তাহারা প্রোণের সঙ্গে 
একটু পিছনে থাকিলেন। কিন্তু ছুর্যোধনের! অনেক বুঝিয়াও বেশি কিছু 
করিতে পারিলেন না এবং পঞ্চালেরাই যেন “মার-মার” করিয়া খুবই 
তেজের সহিত যুদ্ধ করিতে লাগিল। তাহাদের গর্জন এমনই ভয়ংকর 
হইয়া উঠিল যে, তাহা শুনিয়া অর্জুন আর বসিয়া থাকিতে পারিলেন না । 
প্রোণকে লইয়া পাণ্ডবেরা যুদ্ধে নামিলেন; কিন্ত দ্রেপদের লোকেরা তবুও 
ভয় পাইল না। ভীমের গদায় কত হাতি-ঘোড়ার মাথা ফাটিল, ব্থ 
চুরমার হইল, সৈন্য পিষিয়া গেল। অর্জুনের বাণেও কত হাতি-ঘোড়া 
সিপাহী-সৈন্য কাটিল, তাহার লেখাজোখা নাই। কিন্তু দ্ৰুপদ কাবু হওয়া 
ঘুরে থাক, বরং ভীম-অর্জুনকে প্রশংসা করিয়া আরো ঘোরতর যুদ্ধ আরম্ভ 
করিলেন। তাহার সেনাপতিরাও কম যুদ্ধ করিলেন না। 

যাহা হউক, অর্জুনের হাতে ক্রমে-ক্রমে সকলকেই জব্দ হইতে হইল । 
শেষে রহিলেন কেবল দ্রুপদ। তাহার ধনুক, নিশান, সারথি সব গিয়াছে। 
তখন অর্জুন ধনুক বাণ ফেলিয়া তলোয়ার হাতে সিংহনাদ পূর্বক এক লাফে 
হার রথে উঠিয়া তাঁহাকে ধরিয়া ফেলিলেন। দ্রেপদ মন্ত্রীসহ ধরা 


আদিপর্ব ১৯ 


পড়িলেন, তাহার লোকজন পলাইয়া গেল, কাজেই যুদ্ধও মিটিল। ভীমের 
কিন্তু এমন একটুখানি যুদ্ধ একেবারে ভাল লাগিল না, তাঁহার ইচ্ছা আরো! 
অনেকক্ষণ যুদ্ধ করেন। 

দ্রুপদকে দ্রোণের নিকট উপস্থিত করা হইলে দ্রোণ তাঁহাকে বলিলেন, 
‘দ্ৰুপদ, তোমার বাজ্যও গিয়াছে, নগরও গিয়াছে; তোমার প্রাণ অবধি 
আমাদের হাতে। এখন আমাদের বন্ধুতার খাতিরে তুমি কী চাহ 
বল’ - 
তার পর তিনি হাসিতে-হাসিতে বলিলেন, ‘ভয় নাই, আমি ব্রাহ্মণ, 
ক্ষমা করাই আমাদের স্বভাব। তাহ। ছাড়া শিশুকাল হইতে তোমাকে 
ভালবাসি ; এখন তোমার সঙ্গে আমি বন্ধুতাই করিতে চাহি। তোমার 
বাজ্য এখন আমার হাতে, আমি তাহার অর্ধেক তোমাকে দিয়া অর্ধেক 
বাখিব। কেননা, আমার একটু রাজা না থাকিলে আবার তুমি বলিবে, 
“তুই গরীব, তোর সাথে বন্ধৃতা করিব ন1।” এখন হইতে গঙ্গার দক্ষিণ 
ধারে তোমার, উত্তর ধারে আমার অধিকার হইল। কী বল? 

দ্রুপদ আর কী বলিবেন? এইটুকু যে পাইয়াছেন, এই তো ঢের বলিতে 
হইবে। কাজেই তিনি সবিনয়ে দ্রোণকে ধন্যবাদ দিয়া দুঃখের সহিত ঘরে 
ফিরিলেন। দেই অবধি তাহার এই চিন্তা হইল যে, কী করিয়া দ্রোণকে 
মারিতে পারা যায় ৷ 

ইহার পর এক বৎসর চলিয়া গেল, ধৃতরাষ্টর যুধিষ্ঠিবকে যুবরাজ 
করিলেন। যুধিষ্ঠির এমনই ধায়িক, সরল, দয়ালু আর শাস্ত ছিলেন যে, তাহার 
গুণে রাজ্যের সকল লোক মোহিত হইয়া গেল। এদিকে ভীম, অর্জুন, 
নকুল আর সহদেব মিলিয়া বাহিরের শক্রদিগকে এমনি শাসনে রাখিলেন যে, 
তাহারা আর মাথা তুলিতে সাহস পায় না। আর তাহ! দেখিয়া ধৃতরাষ্ট্র 
মনে এমন হিংসা হইল যে, রাত্রিতে তাঁহার আর ঘুম হয় না। 

শেষে আর থাকিতে না পারিয়া তিনি তাহার মন্ত্রী কণিককে ডাকাইয়া 
বলিলেন, নন্ত্রী,: এই পাগুবদের বাড়াবাড়ি তো আর আমি সহিতে 
পারিতেছি না। বল দেখি ইহার উপায় কী? 

কণিক বলিলেন, ‘মহারাজ, ইহারা আর বেশী বড় না হইতেই এইবেল! 
ইহাদিগকে মারিয়া ফেলুন” 

একদিকে কনিকের এইরূপ পরামর্শ, আর একদিকে দুর্যোধনের 
গীডাগীড়ি। রাজ্যের লোকেরা খালি যুধিষ্টিই বলে। ধৃতরাষ্ট্র অন্ধ, ভীম 
রাজ্য ছাড়িয়া দিয়াছেন; কাজেই সকলে এমন গুণবান যুধিষ্টিরকে পাইযা! 
তাহাকে রাজা করিতে চাহিতেছে। এ সকল কথা৷ যেন কীটার মত 


২ ছেলেদের মহাভারত 


দুর্যোধনের বুকে যাইয়া বিধিতে লাগিল। তিনি কর্ণ, শকুনি (ছুর্যোধনের 
মাম!) ও দুঃশাসন প্রভৃতিকে লইয়া পরামর্শ করিলেন যে, পাগ্ুবদিগকে 
পৌড়াইয়া। মারিতে হইবে । 

এইরূপ যুক্তি আটিয়া দুর্যোধন ধৃতরাষ্ট্রকে বলিলেন, “বাবা, আর তো সহ্য 
হয় না। আপনি আর ভীষ্ম থাকিতে ইহারা নাকি যুধিষ্টিরকে রাজ! করিতে 
চাহে! পাগুবদের কাছে হাতজোড় করিয়াই কি শেষটা আমাদের থাকিতে 
হইবে? তাহা হইলে আর নরকে যাওয়ার বাকি কী রহিল? বাবা, এ 
অপমান হইতে কি রক্ষা পাওয়া যায় না? 

দুর্যোধনের কথায় ধৃতরাষ্ট্রের মন আরও খারাপ হইয়। গেল। তখন 
দূর্যোধন, কর্ণ, শকুনি, দুঃশাসন ইহার! বলিলেন, “মহারাজ, আপনি একটিবার 
যদি বুদ্ধি করিয়া ইহাদিগকে বারণাবতে পাঠাইতে পারেন, তবেই আমাদের 
আপদ দূর হয়” 

ধৃতরাষ্ট্রের ইহাতে খুবই মত। ভয় শুধু এই যে, পাছে ইহাতে রাজ্যের 
লোক চটিয়া গিয়া তাহাদিগকে মারিতে আসে। তাহাতে দুর্যোধন 
বলিলেন, “ভয় কী? টাকাকড়ি তো সব আমাদেরই হাতে। আমর! 
টাকা দিয়া সকলকে বশ করিব। একটিবার কুস্তী আর তাহার পাঁচটা 
ছেলেকে বারণাবতে পাঠাইয়া দিন। তার পর আমরা সব হাত করিয়া! 
লইতে পারিলে যেন উহার! ফিরিয়া আসে ৷’ 

ধৃতরাষ্ট্র বলিলেন, ‘আমারও তো তাহাই মনে হয়। কিন্তু কাজটা কিনা 
ভাল নয়, তাই ভয় করি, পাছে ভীষ্ম, দ্রোণ, বিছুর, কপ ইহার চটিয়া . 
মুশকিল বাধান 

দুর্যোধন বলিলেন, 'ভীম্মের কাছে তো. আমরা যেমন পাগুবরাও তেমনি, 
অশ্বথামা আমার পক্ষের লোক, কাজেই তাহার বাবা ব্রোণ আর মাম৷ 
কৃপাচার্ধও আমাদের পক্ষেই থাঁকিবেন। তারপর এক! বিদুর আমাদের 


লোকেরা সভায় বসিয়া বলিতে লাগিলেন, “বারণাবত যে কী চমতকার জায়গা” . 
-কী বলিব! আর সেখানকার শিবের মন্দিরে এই সময় বড়ই ধুমধাম ; দেশ- 
বিদেশের লোক পূজা করিতে আসিয়াছে ৷ 
এই সকল কথ! শুনিষা। পাণ্ডবদের বারণাবত-যাইতে খুব ইচ্ছা হইল। তাহা 
দেখিয়া ধৃতরাষ্ট্র বলিলেন, “বাছাসকল, শুনিতেছি এটা নাকি বড়ই সুন্দর স্থান, 
পৃথিবীতে এমন স্থান আর ন'ই। ত! তোমাদের ইচ্ছা থাকিলে তোমরা 


আদিপর্ব বি 


সপরিবারে একবার সেখানে গিয়া পরম সুখে বাস কর। তারপর আবার 
ফিরিয়া আসিও। . না 

ধৃতরাষ্ট্রের দুষ্ট বুদ্ধি যুধিষ্িরের বুঝিতে বাকি রহিল না। কিন্তু কী 
করেন! চাঁরিদিকেই ধৃতরাষ্ট্রের লোক, পাঁগুবদের হইয়া ছু'কথা বলিবার 
কেহ নাই৷ কাজেই তিনি রাজী হইলেন। তারপর তিনি ভীম্মণ বিদুর, দ্রোণ, 
কৃপ, অশ্বথামা, গান্ধারী আর ব্রাহ্মণ পুরোহিত প্রভৃতি সকলের নিকট গিয়া 
বিনয়ের সহিত বলিলেন, 'জাঠামহাশয়ের কথায় আমরা বারণাবত চলিলাম, 
আপনারা আামাদিগকে আশীর্বাদ করুন 

তাহারা সকলে বলিলেন, 'ভালোয় ভালোয় ফিরিয়া আসিও তোমাদের 
যেন কোন অনিষ্ট না হয়?” 

পাণ্ডবদের বারণাবত যাওয়া স্থির হইয়াছে দেখিয়া! ছুর্যোধনের আর 
আনন্দের সীমা রহিল না। তিনি গোপনে পুরোচন নামক তাহাদের 
একজন মন্ত্রীকে ডাকিয়া বলিলেন, ‘পুরোচন, তোমার মত আমাদের বন্ধ 
কে আছে? এই যে রাজ্য দেখিতেছ, ইহা কেবল আমীর নহে' তোমারও! 
একটা কাজ করিতে হইবে । সাবধান! কাহাকেও বলিও নাঁ। বাবা 
পাণ্ডবদিগকে বারণাবতে পাঠাইতেছেন। তুমি গাড়ি হাঁকাইযা উহাদেয় 
ঢের আগেই সেখানে চলিয়া যাও। সেখানে গিয়া শহরের এক পাশে, 
নির্জন স্থানে, গাছপালার আড়ালে একটি বাড়ি করিবে। গালা ধুলা, চবি, 
তেল, শন, কাঠ এমনি জিনিস দিয়া বাড়িটি প্রস্তুত হওয়া! চাই, যাহাতে 
আগুন ছঁয়াইবামাত্রই তাহা দপ'্রশ, করিয়া: জলিয়া উঠে! সাবধান । 
যেন বাড়ি দেখিয়া কেহ টের না পায় যে; তাহাতে এমন কোন জিনিস 
আছে। তার পর কুন্তীকে তাহার পাঁচ ছেলেন্বন্ নিয়া সেই বাড়িতে 
রাধিবে।  দিনকতক খুব আদর দেখাইয়া উহাদের বিশ্বাস জক্মাইয়া 
দিবে। শেষে একদিন বাত্রিকালে পাণ্ডবের! নিশ্চিন্তে ঘুমাইবার সময় 
বাড়িতে আগুন দিয়া তাহাদিগকে পোড়াইরা মাবিবে। তাহা হইলে ৃ 
গ্তন লাগিয়াছে , আমাদিগকে কেহ সন্দেহ ৬ 

‘যে আজে বলিয়া চলিয়া গেল ৷ 

উপস্থিত, রথ প্রস্তুত । পীণুবেরা 


গুরুজনদের প্রণাম, সমান বয়সীদের সঙ্গে কোলাকুলি, 
আর প্রজাদিগকে মিষ্ট কথায় তুষ্ট করিয়া রথ ছাড়িয়া দিলেন। বিদু $ 
প্রভৃতি কয়েকজন লোক অতিশয় দুঃখের সহিত কিছু দূর তাহাদের পিছু পিছু 


চলিলেন। এদিকে বত্রাহ্মণেরা ধুতরাষ্ট্রের নিন্দ। করিয়া বলিতে লাগিলেন, 
রিল। পাগুবেরা তো কৌন দিন 


ধুতরা দুষ্ট লোক, তাই এমন কাজ ক 


২২ ছেলেদের মহাভারত 


তাহাদের কোন ক্ষতি করে নাই। আর ভীম্মকেই বা কী বলি? তাহার 
চোখের সামনে এমন অধর্ম হইল, আর তিনি চুপ করিয়া বহিলেন? আইস, 
আমরা যুধিষ্টিরের সঙ্গে চলিয়া যাই ৷? 

যুধিষ্ঠির তীহাদিখকে বলিলেন, “দেখুন, জোঠামশীয় আমাদের গুরু 
লোক, তাহার কথা শুনিয়া চলা আমাদের উচিত। আপনারা আমাদের 
পরম বন্ধু, আমাদিগকে আশীর্বাদ করিয়া এখন ঘরে ফিরুন। ইহাতে শেষে . 
আমাদের উপকার হইবে৷’ 

একথায় তাহারা পাণ্ডবদিগকে অশ্ীর্বাদ করিয়া ঘরে ফিবিলেন। বিছুর 
এতক্ষণ চুপি-চুপি আসিতেছিলেন। তীহাদিগকে ফিরিতে দেখিয়া সময় 
বুঝিয়া তিনি যুধিষ্টিরকে বলিলেন, ‘যুধিষ্ঠির বিপদ আসিলে বুদ্ধিমান লোক 
তাহা এডাইবার চেষ্টা করেন। গতের ভিতরে থাকিলে আগুনে পৌঁড়াইতে 
পারে না। লোহার অস্ত্র নয়, কিন্তু তাহাতে শরীর কাটে; তাহার কথা 
যে জানে, শত্রুরা তাহাকে মারিতে পারে না। অন্ধ হইলে দেখিতে পায় 
না, ব্যস্ত হইলে বুদ্ধি ঠিক থাকে না। এইটুকু বলিলাম, বুঝিয়া লও) 
চলাফেরা করিলেই পথ জানা যায়, নক্ষত্র দিয়া দিক ঠিক করা যায়, আর 
নিজের মন বশে থাকিলে ভয়ে কাবু হইতে হয় না৷’ 

এই কথাগুলি বিদুর যে কি-রকম একটা ভাষায় বলিলেন, কেহ তাহার 
অর্থ বুঝিতে পারিল না। কেবল যুধিষ্ঠির বলিলেন, 'বুঝিয়াছি।” 

সকলে চলিয়া গেলে কুন্তী তাহাকে জিজ্ঞাসা করিলেন, “বাবা, বিছুর 
যে কী বলিলেন, আর তুমি বলিলে “বুঝিয়াছি” ঃ আমি তাহার কিছুই 
বুঝিতে পারিলাম না৷? 

যুধিষ্ঠির বলিলেন, “মা, দূর্যোধন নাকি আমাদিগকে পোড়াইয়া মারিতে 
চাহে। তাই কাকা আমাদের সাবধান করিয়া দিলেন, আর সর্বদা পথ- 
ঘাটের খবর লইতে আর ভাল হইয়া চলিতে বলিলেন? 

তারপর কিছুদিন পথ চলিয়া তাহারা বারণাবতে পৌছিলেন। 
তাহাদিগকে পাইয়া সেখানকার লোকদিগের খুবই আনন্দ হইল। পাগুবেরা 
নিতান্ত গরিবদেরও বাড়ি-বাড়ি গিয়া দেখা করিলেন। পুরোচন তে! 
প্রথমেই আসিয়৷ তাহাদের সঙ্গে জুটিয়াছে। তাহাদিগকে পাইয়া যেন সে 
কতই খুশী। দুষ্টের মুখে হাসি আর ধরে না__কুমিরের মত তাহার দাত 
খালি বাহির হইয়াই আছে। পাগুবদিগকে আগে সে অন্য একটা সুন্দর 
বাড়িতে খুব আদরের সহিত দশদিন রাখিয়া তারপর তাহাদিগকে সেই 
গালার বাড়িতে উপস্থিত করিল। সে বাড়িতে গিয়াই যুধিষ্ঠির চুপিচুপি 
ভীমকে বলিলেন, ‘ভাই, আমি চবি আর গালার গন্ধ পাইতেছি। এ 


আদিপর্ব ২৩ 


বাড়িটা নিশ্চয়ই গালা, চবি, শুকনো বাণ প্রভৃতি জিনিসে তৈরী । 
দুষ্ট আমাদিগকে পোড়াইয়া মারিবার জন্য এখানে আনিয়াছে। বিদুর কাকা 
ইহার কথা জানিতে পারিয়াই আমাকে ওরূপ বলিরাছিলেন। 

একথা শুনিয়া ভীম বলিলেন, ‘তবে আন্মুন, আমর! এখান হইতে 
চলিয়া যাই ৷’ 

যুধিষ্ঠির বলিলেন, ‘না, আমাদের এখানে থাকাই ভাল। এখন চলিয়া 
গেলে উহারা আর কোন ফন্দি করিয়া আমাদিগকে মারিবে। তাহার 
চেয়ে এই ঘর পোড়াইবার সময় উহাদিগকে ফাকি দিয়া আমরা পলাইয়া 
গেলে লোকে ভাবিবে আমাদিগকে পোড়াইয়া। মারিয়াছে। সেকথা শুনিলে 
তীগ্ঘ, (দোণ ইহারাও ইহাদের উপর খুব বিরক্ত হইবেন। এখন হইতে খুব 
শিকার করিয়া বেড়াইলে আমরা পথ-ঘাট সবই" জানিতে পারিব, আর 
পলাইবার সময় কোন মুশকিল হইবে না। আজই এই ঘরের ভিতরে 
একটা গর্ত খুঁড়িয়া আমরা তাহার মধ্যে থাকিব; তাহা হইলে আর 
আগুনের ভয় থাকিবে নী” 

ইহার মধ্যে একদিন একটি লোক চুপি-চুপি যুিষ্টিরের নিকট আসিয়া 
বলিল, “বিদুর মহাশয় আমাকে আপনার নিকট পাঠাইয়াছেন। আমি 
প্রাণ দিয়া আপনাদের কাজ করিব। আপনারা আসিবার সময় তিনি 
ফ্লেচ্ছ ভাষায় আপনাকে কিছু বলেন, তাহার উত্তরে আপনি বলেন যে, 
এবুঝিলাম” 1--এই কথা বলিলেই বুঝিতে পারিবেন যে, আমি বথাথই 
বিদুরের লোক। কৃষ্ণপক্ষের চতুর্দশীতে পুরোচন এই ঘরমুদ্ধ আপনাদিগকে 
পৌড়াইয়া মারিবার যুক্তি করিয়াছে। এখন কী করিতে হইবে, বলুন ১ 
আমি খুব ভাল গর্ত খু ডিতে পারি?” 

লোকটিকে দেখিয়াই যুধিষ্ঠির বুঝিতে পারিলেন যে, এ ব্যক্তি খুব সরল 
ও ধামিক। তিনি তাহাকে বলিলেন, ‘আমি বেশ বুবিয়াছি তুমি ভাল 
লোক, আর কাকা তোমাকে পাঠাইয়াছেন। এখন যাহাতে আমবা এ 
বিপদে রক্ষা পাই তাহাই কর? 

সেই লোকটি ঘরের মধ্যে নর্মমা কাটিবার ছল করিয়া এক প্রকাণ্ড গর্ত 
খুড়িয়া ফেলিল। পাগুবেরা দিনের বেলায় শিকার করিয়া বেড়াইতেন ॥ 
রাত্রিতে সেই গর্ভের ভিতরে সাবধানে লুকাইয়া। থাকিতেন। গর্তের মুখ 
এমনভাবে লুকানো ছিল যে, না জানিলে তাহা টের পাওয়া অসম্ভব । উহার 


কথা খালি পাণ্ডবের! জানিতেন, আর যে গর্ত খুঁড়িয়াছিল সে জানিত, আর 


কেহই জানিত না। ) 
ক্ৰমে সেই কৃষ্ণপক্ষের চতুর্দশী আসিল, সেদিন পুরোচনের. সেই গালার 


২৪ ছেলেদের মহাভারত 


ঘরে আগুন দেওয়ার কথা । সেদিন কুস্তী অনেক ব্রাহ্মণ ও অন্যান্ত লোককে 
নিমন্ত্রণ করিয়া খাওয়াইলেন। একটি নিষাদী অর্থাৎ ব্যাধজাতীয় স্ত্রীলোক 
তাঁহার পাঁচটি পুত্র লইয়া সেখানে খাইতে আসিল। গরীব লোক, ভাল 
খাবার পাইয়া এতই খাইল যে, তাহাদের আর চলিয়া যাইবার শক্তি নাই। 
কাজেই তাহার! ছয়জন সেখানে ঘুমাইয়া রহিল। 

এদিকে ক্রমে ঢের রাত হইয়াছে, আর খুব বাতাসও বহিতে আর্ত 
করিয়াছে। সকলে ঘুমাইয়া পড়িয়াছে, পুরোচনও নিদ্রায় অচেতন। সেই 
সুযোগ পাইয়া ভীম তাড়াতাড়ি তাহার ঘরের দরজায় আগুন লাগাইয়া 
দিলেন। তারপর বাড়ির চারিদিকে ভালরূপে আগুন ধরাইয়া পাঁচ ভাই 
মায়ের. সঙ্গে সেই গর্ভের ভিতর দিয়া বাহিরে চলিয়া আসিলেন। নিযাদীরা 
যে বাড়িতে শুইয়া ছিল তাহা তাহার! জানিতেন না। পুরোচন আর পাঁচ 
পুত্র সমেত সেই নিষাদী পুড়িয়া মারা গেল। 

আগুনের শব্দে শহরের লোকের জীগিতে অনেকক্ষণ লাগিল না। 
তাহারা আসিয়া হায়-হায় করিতে-করিতে পুরোছন আর দুর্যোধনকে গালি 
দিতে লাগিল। পাগুবদিগকে পোড়াইয়া৷ মারিবার জন্য যে পুরোচন 
ছুর্যোধনের কথায় এই ঘর প্রস্তুত করিয়াছিল, একথা আর তাহাদের বুঝিতে 
বাকি রহিল না। তাহারা বলিল, দুষ্ট নিজেও পুড়িয়া মরিযাছে, বেশ 
হইয়াছে। যেমন কর্ম তেমন ফল!” 

কিন্তু পাণ্ডবের! কী করিতেছেন? তীহার! প্রাণপণে বনের দিকে 
ছুটিযা চলিয়াছেন। কিন্তু চলা কি যায়? একে ভয়ে অস্থির, তাহাতে 
রাত জাগিযা ছুর্বল। অন্ধকার রাত্রি, ঝড় বহিতেছে। তাঁহার! পদে-পদে 
হোঁচট খাইতেছেন, পা আর চলে না। তখন ভীম আর উপায় না 
দেখিয়া মাকে লইলেন কাধে, আর নকুল-সহদেবকে কোলে। তার 
পর যুধিষ্ঠির আর অর্জুনের হাত ধরিয়া, তিনি ঝড়ের মত ছুটিয়া চলিলেন। 

এদিকে বিছুর পাণ্ডবদিগকে সাহায্য করিবার জন্য আর একজন খুব 
পাকা লোক পাঠাইয়া দিলেন। খুজিতে খুজিতে গঙ্গার ধারে আসিয়া 
দেখিল যে, তাহারা নদী পার হইবার চেষ্টার জল মাপিতেছেন। তখন সে 
সেই গেছ ভাষায় ঘটনার কথা৷ বলিতেই তাহার প্রতি পাগুবদের বিশ্বাস 
জন্মিল। তার পর সে একটি সুন্দর নৌকা আনিয়া তাহাদিগকে বলিল, 
চলুন, আপনাদিগকে পার করিয়! দিই ৷” 

নৌকা বাহিতে বাহিতে সেই লোকটি তাহাদিগকে বলিল, “বিছুর 
মহাশয় আপনাদিগকে অনেক আশীর্বাদ জানাইয়াছেন, আর বলিয়াছেন 
আপনাদের কোন ভয় নাই, শেষে আপনাদেরই জয় হইবে 1, 


আদিপর্ব ২৫ 


পাণ্ডবেরা বলিলেন, “কাকাকে আমাদের প্রণাম জানাইবেন ৷’ 

এইবূপ কথাবার্তায় নৌকা অপর পারে উপস্থিত হইলে লোকটিকে 
বিদায় দিয় পাঁগুবেরা আবার পথ চলিতে লাগিলেন । 

এদিকে সকাল বেলায় বারণাবতের লোকেরা পাগবদিগকে খুজিতে 
আসিরা গালার ঘরের ছাইয়ের ভিতরে পুরোচন আর সেই নিষাদী আর 
তাহার পাঁচ ছেলের পোড়া হাড় পাইল। তাহারা নিষান্রীর কথা জানিত 
না, কাজেই সেই হাড় কুন্তী আর পীচ পাগুবের মনে করিয়া তাহারা 
কাদিতে কাদিতে বলিল, চল আমরা দুষ্ট ধৃতরাষ্ট্রকে গিয়া বলি__তোমার 
সাধ পূর্ণ হইয়াছে, পাণ্ডবদিগকে পোড়াইয়া মারিয়াছ) 
' ইহার মধ্যে, সেই যে লোকটি গর্ত খুঁড়িয়াছিল, সে তাড়াতাড়ি ছাই 
উন্টাইবার ছল করিয়া সেই গর্ত কখন বুজাইয়া দিয়াছিল, কাজেই তাহার 
কথা কেহই জানিতে পারিল না৷ - 

ধৃতরাষ্ট্র যখন শুনিলেন যে, পুরোচন আর পাগুবেরা জতুগৃহের (গালার 
ঘরের) সঙ্গে পড়িয়া মাবা গিয়াছে, তখন তিনি মনে মনে খুবই খুশী 
হইলেন, কিন্তু বাহিরে দেখাইলেন যেন পাগুবদের দুঃখে তাঁহার বুক 
একেবারে ফাটিয়া গেল। তিনি কীদেন আর বলেন, হাঁয হায় শীতৰ 
উহাদের শ্রাদ্ধ কর। হায় হায়! ঢের টাকা খরচ কর। 'হায় হায়! 
* একটা নদী খোড়াও ৷ হায় হায়! পাণ্ডবের! ভাল করিয়া! স্বর্গে যাউক ৷” 
আর একজন লোক এমনি কপট কানা কীদিয়াছিলেন, কিন্তু সে অন্য 
কারণে। বিছুর তো জানেনই যে, পাগুবেরা বাচিয়া আছেন, কাজেই 
তাঁহার কেন দুঃখ হইবে? কিন্তু দেশমুদ্ধ লোক পাগুবদের জন্য হায় হায় 
করিয়া কীদিতেছে। ইহার মধ্যে তিনি চুপ করিয়া! থাকিলে তে| ভারি 
সন্দেহের কথা হয় । কাজেই তিনি আসল কথা জানিয়াও লোকের সন্দেহ 
দূর করিবার জন্য একটু কীদিলেন। 

এদিকে পাণুবেরা গঙ্গা পার হইয়া আবার ক্রমাগত দক্ষিণ দিকে 
ঢলিয়াছেন। তখনও রাত্রি প্রভাত হয় নাই। চারিদিকে ঘোর অন্ধকার 
আৰ ভয়ংকর বন। পিপাসীয়, পরিশ্রমে আর ঘুমে ভীম ছাড়া আর সকলেই 
নিতান্ত কাতর। যুধিষ্ঠির বলিলেন, “ভীম, ভাই, আর যে পারি না! 
এখন উপায় ? < 

ভীম বলিলেন, “ভয় কী দাদা? এই যে আমি আপনাদিগকে লইয়া 
যাইতেছি।' এই বলিয়া তিনি পূর্বের ন্যায় সকলকে বহিয়া৷ লইয়া ছুট 


দিলেন । 
ভীম সেদিন কী ভয়ানক বেগেই চলিয়াছেন ! তাহার দাপটে গাছ 


২৬ ছেলেদের মহাভারত 


ভাঙে, মাটি উড়ে, আর যুধিটিরেরা তো প্রায় অজ্ঞান। বনের পর বন 
পার হইয়া যাইতেছেন, তবুও তাঁহার বিশ্রাম নাই। বাত চলিয়া গেল, 
তার পর সমস্ত দিন চলিয়া গেল। সন্ধ্যার সময়ে একটা বনের ভিতরে 
আসিয়া ভীম থামিলেন। ক্রমে ঘোর অন্ধকার আসিল, ঝড় উঠিল, 
চারিদিকে বাধ-ভাল্গুক ডাকিতে লাগিল। কিন্ত পাণ্ডবেরা কিছুতেই 
চলিতে পারেন না; কাজেই সেখানেই বিশ্রাম করা ভিন্ন আর উপায় নাই। 
এমন সময় কুন্তী বলিলেন, ‘আব পারি না, পিপাসায় যে প্রাণ গেল ? 
মায়ের দুঃখ ভীমের সহা হয় না; অথচ সে পোড়া বনে জল বা ফলমূল 
কিছুই নাই। কাজেই তিনি আবার সকলকে লইয়া আর একটা সুন্দর 
বনে গিয়া উপস্থিত হইলেন । সেখানে এক প্রকাণ্ড বটগাছের তলায় 
তাহাদিগকে রাখিয়া তিনি বলিলেন, এইখানে তোমরা বিশ্রাম কর। এ 
সারসের ডাক শুনা যাইতেছে, জল কাছে পাইব ৷? 
সারসের ডাক শুনিয়া খুঁজিতে-খু'জিতে ছুই ক্রোশ দূরে একটা 

জলাশয়ে উপস্থিত হইলেন। সেখানে স্নান আর জলপানের পর আর সকলের 
জন্য জল লইয়া আসিয়া দেখেন, তাহারা ঘুমাইয়। পড়িয়াছেন। 

হায়! রাজধানী, রাজার ছেলে, তাহারা কিনা আজ মাটিতে গড়াগড়ি, 
যাইতেছেন ! দুঃখে ভীমের চোখে জল আদিল। তখন শাক্রদিগের হিংসার 


কথা ভাবিয়া তিনি রাগে কাপিতে-কীপিতে বলিলেন, দুষ্ট দূর্যোধন, তোর বড়. 
ভাগ্য যে, দাদা আমাকে বলেন না। নহিলে আজই তোদের সকলকে যমের 


বাড়ি পাঠাইতাম ! বলিতে-বলিতে ভীমের ঝড়ের মত নিশ্বাস বহিতে 
লাগিল। 

এত কষ্টের পর সকলে ঘুমাইতেছেন, কাজেই তাহাদিগকে জল 
খাওয়াইবার জন্য জাগাইতে ভীমের ইচ্ছা হইল না। তিনি জল হাতে করিয়া 
পাহারা দিতে লাগিলেন । 

সেই বনের কাছে এক প্রকাণ্ড শালগাছের উপরে হিডিম্ব নামে একটা 
বিকট রাক্ষস থাকিত। তাহার তালগাছের মত বিশাল দেহ, ভয়ানক জোর, 
আগুনের মত চোখ, জালার মত মুখ, মুলার মত দাত, গাধার মত কান, ঝাকড়। 
তামাটে চুল-দাড়ি, বেলুনের মত প্রকাণ্ড ভুঁড়ি। অনেক দিন মানুষের মাংস 
খায় নাই, তাই পাণুবদিগকে দেখিয়া তাহার মুখে জল আর ধরে না৷ সে 
খালি মাথ৷ চুলকায় আর হাই তোলে, আর বার বার তাহাদিগকে চাহিয়। 
দেখে। শেষে আর থাকিতে না পারিয়া সে তাহার বোন হিডিম্বাকে বলিল, 


বাঃ! কী এ মিঠঠারে গন্ধ! ও বোহিন, স্বাট, করে ধোরে লিয়ে আয় ! 
মোরা খাবো, আর পেটমে ঢাক পিষ্রায়কে নাচ্চ্‌বো ! 


আদিপর্ব ২৭ 


হিড়িম্বা তাহার কথায় পাণ্ডবদের কাছে আসিল। কিন্তু রাক্ষসের মেয়ের 
প্রাণেও দয়া-মায়া খুব থাকিতে পারে। পাণ্ডবদিগকে মারিবার কোন চেষ্টা 
করা দূরে থাকুক, বরং সে আসিয়াই ভীমকে সকল কথা৷ জানাইয়া বলিল, 
বীর সকলকে জাগাও! আমি তোমাদিগকে রাক্ষসের হাত হইতে 
বাঁচাইযু! দিতেছি !” 

ভীম বলিলেন, ‘আমি বাক্ষস-টাক্ষদকে ভয় করি না। ইহারা অনেক 
পরিশ্রমের পর ঘুমাইতেছেন, ইহাদিগকে কি এখন জাগানো যায়? না হয় 
তোমার ভাইকে পাঠাইয়! দাও, আমার তাহাতে আপত্তি নাই ৷” ৃ 

এদিকে রাক্ষসের আর বিলম্ব সহা না হওয়ায় সে নিজেই আসিয়া 
উপস্থিত। তাহাতে হিড়িম্বা নিতান্ত ভয় পাইয়া বলিল, শীঘ্র তোমরা 
আমার পিঠে উঠ, আমি এখনও তোমাদিগকে লইয়া আকাশে উড়িয়া যাইতে 
পারি।” ut 
ভীম বলিলেন, ‘তোমার কোন ভয় নাই, আমার গায়ে ঢের জোর আছে। 
মানুষ বলিয়া আমায় অবহেলা করিও না।” 

হিড়িম্বা বলিল, ‘এ দুষ্ট মানুযকে ধরিয়াই মারিয়া ফেলে, তাই আমি 
ভয় পাই । তোমাকে অবহেলা করিতেছি না।” ) 

এসকল কথা শুনিয়া রাক্ষসের কিরূপ রাগ হইল, বুঝিতেই পার। সে 
ভীমকে আগে মারিবে, না; হিড়িন্বাকেই আগে মারিবে, ঠিক করিতে 
পারিতেছে না_ হাউ হাউ করিয়া সে বন মাথায় করিয়া তুলিল। 

ভীম বলিলেন, ‘মাটি করিল ! আরে চুপ, চুপ! হতভাগা ইহাদের ঘুম 
ভাঙাইয়৷ দিবি ? 

রাক্ষদ ষাঁড়ের মত শব্দ করিয়া! বলিল, ‘মুহি তোদ্ধের্র্‌ খাবো, উহার্র্‌ 
লোকের ঘুম ভাঙিবেক কেনে ?' এই বলিয়া সে দুই হাত ছড়াইয়া ভীমকে 


ধরিতে গেল । 
ভীম তাহার হাতছুটা ধরিয়া হাসিতে হাসিতে তাহাকে খানিক দুরে লইয়া 


গেলেন । 

তখন বন তোলপাড় ও গাছপালা চুরমার করিয়া দুইজনে কী বিষম যুদ্ধ 
আরম্ভ হইল ! পাণ্ডবদের আর নিদ্রা যাওয়া! হইল না। হিডিম্বা সেইখানে 
বসিয়া ছিল। কুন্তী চক্ষু মেলিয়া তাহাকে দেখিয়া যারপরনাই আশ্চর্যের 
সহিত জিজ্ঞাসা করিলেন, ‘মা, তুমি কি এই বনের দেবতা, না, কোন অপ্দরা ? 
এমন সুন্দর রূপ তো আমি কখনও দেখি নাই! তুমি কে, কি জন্য আসিয়াছ ? 

হিড়িম্বা বলিল, “মা, আমি রাক্ষমের মেয়ে, আমার নাম হিডিম্বা ৷ 
আমার দাদা হিড়িন্ব আর আমি এই বনে থাকি। আপনাদিগকে দেখিয়। 


২৮ ছেলেদের মহাভারত 


দাদা বলিল, “উহাদিগকে ধরিয়া আন, খাইব।” আপনারা ঘুমাইতেছিলেন, 
আর আপনার একটি ছেলে জাগিয়া ছিলেন। আমি তাঁহাকে সকল কথা! 
বলিয়া আপনাদিগকে পিঠে করিয়া এখান হইতে কোন ভাল জায়গায় 
- লইয়া যাইতে চাহিয়াছিলাম, কিন্তু তিনি কিছুতেই রাজী হইলেন না। 
শেষে আমার দেরি দেখিয়া দাদা নিজেই আসিয়া উপস্থিত হইল। এ 

দে, আপনার সেই ছেলেটির সঙ্গে তাহার কেমন যুদ্ধ চলিতেছে ? 

এই কথা শুনিবামাত্র যুধিষ্ি, অর্জুন, নকুল আর সহদেব ভীমের নিকট 
ছুটিয়া চলিলেন। অর্জুন ভীমকে ডাকিয়া বলিলেন, দাদা, পরিশ্রম 
হইয়াছে? ভয় নাই, আনি তোমায় সাহায্য করিতেছি ৷? 

ভীম বলিলেন, ‘ভয় নাই, ভাই, হতভাগাকে কাবু করিয়া আনিয়াছি ৷? 


অর্জুন বলিলেন, “শীত্র উহাকে মারিয়া ফেল। .নহিলে দুষ্ট আবার . 


কোন ফাকি-টাকি দিয়া বসিবে ২ উহারা বড় ধূর্ত। তুমি না হয় একটু 
বিশ্রাম কর, আমি উহাকে মারিতেছি ।' পর 

ইহাতে ভীম তখনই ক্রোধভরে রাক্ষসকে তুলিয়া সাংঘাতিক এক 
আছাড় দিলেন। তারপর উহার দেহটাকে মটু করিয়া ভাঙিতেই তাহার 
প্রাণ বাহির হইয়া গেল। মরিবার সময় রাক্ষসটা এমনি ভয়ানক 
ট্যাচাইয়াছিল যে কী বলিব! 

অমন ভীষণ স্থানে না থাকাই ভাল । আর, বোধ হইল যেন কাছেই 
নগর আছে। স্তরাং রাক্ষস মারিবার পরেই পাণ্ডবেরা তাড়াতাড়ি সে স্থান 
ছাড়িয়া চলিলেন। হিডিম্বাও তাহাদের সঙ্গে সঙ্গে চলিল। 

হিড়িম্বাকে সঙ্গে আসিতে দেখিয়া ভীম বলিলেন, “রাক্ষসরা বড়ই দুষ্ট; 


উহাদিগকে বিশ্বাস করিতে নাই। তোর ভাইকে মারিয়াছি, আয় তোকেও 
এখন মারি’ 


এ কথায় যুধিষ্ঠির বলিলেন, ‘ছি: ভীম! এমন কাজ করিতে নাই। 


জ্রীলোককে মারা বড় পাঁপ।, 

ভীমের রাগ দেখিয়া হিড়িম্বা নিতান্ত দুঃখের সহিত জোড়হাতে কুন্তীকে 
বলিল, “মা, আমার কোন দোষ নাই। আপনার ভীমকে আমি প্রাণের 
চেয়েও ভালবাসি; আর আশা করিয়াছিলাম, তিনি আমাকে বিবাহ 
কবিবেন। আমাকে রক্ষা করুন ৷” 


রঃ তখন যুধিষ্টির বলিলেন, “ঠিক কথা। ভীম তোমার ইহাকে বিবাহ করা 
ত |? 


ততক্ষণে ভীমের রাগ চলিয়া গিয়াছে, আর দাদার কথা তিনি কখনও 
অমান্য করেন না। কাজেই তিনি হিডিম্বাকে বিবাহ করিলেন । 


আদিপর্ব ২৯ 


ভীম আর হিভিম্বার ঘটোৎকচ নামক এক পুত্র হইয়ছিল, তাহার কথা পরে 
. আরো শুনিতে পাইবে । ঘটোৎকচ ধামিক, বিদ্বান আর অসাধারণ বীর ছিল 

জদ্মিবামাত্র ঘটোৎকচ বড় মানুষের মতন করিয়া! ভীমকে বলিল, “বাবা, এখন 
যাই! দরকার হইলে যখন ভাকিবেন, তখন আসিব। এই বলিয়া সে 
সকলকে প্রণাম করিয়া তাহার মায়ের সহিত উত্তর দিকে চলিয়া গেল৷ 

তারপর পাগুবেরা গাছের ছাল পরিয়া আর মাথায় জট! পাকাইয়! 
তপন্বীর বেশে বনে বনে ঘুরিয়া বেড়াইতে লাগিলেন। হরিণ শিকার 
করিয়া খাওয়া, বেদ উপনিষদ প্রভৃতি পড়া আর মায়ের সেবা করা, ইহাই 
তখন তাহাদের প্রধান কাজ ছিল। এইরূপে মৎস্ত, ব্রিগর্ড পঞ্চাল, কীচক 
প্রভৃতি নান! দেশ ঘুরিয়া শেষে একদিন তাহারা ব্যাসদেবকে দেখিতে 
পাইলেন। ভীষ্ম যেমন .ইহাদের ঠাকুরদাদা, ব্যাসও তেমনি। কাজেই 
পাণ্ডবদিগকে ব্যাদ অনেক স্নেহ করিতেন। তিনি বলিলেন, “আমি সব 
জানি। যদিও আমার কাছে তোমরা আর দুর্ধেোধনেরা দুই-ই সমান, তথাপি 
উহাদের ব্যবহার দেখিয়া আমি তোমাদিগকেই অধিক ভালবাসি; আর 
তোমাদের উপকারের জন্যই এখানে আসিয়াছি। আমি আবার না. আসা 
পর্যন্ত তোমরা নিকটের এ নগরটিতে গিয়া বাস কর ৷ 

এই বলিয়া ব্যাস পাণ্ডবদিগকে একচক্রা নামক একটি নগরে পৌছাইয়। 
দিয়া কুস্তীকে বলিলেন, “মা, আমি নিশ্চয় করিয়া বলিতেছি, তোমার 
পুত্রেরা সমস্ত পৃথিবী জয় করিয়া পরম সুখে দিন কাটাইবে ৷' 

ব্যাস তাহাদিগকে এক ব্রাহ্মণের বাড়িতে রাখিয়া চলিয়া গেলেন। এক 
মাস পর তীহার ফিরিয়া আসিবার কথা রহিল। 

সেই ব্রাহ্মণের বাড়িতে পাঁগুবের৷ বাস করিতে লাগিলেন। দিনের 
বেলা পাঁচ ভাই ভিক্ষা করিয়া আর নানা স্থান দেখিয়া বেড়ান, সন্ধ্যা হইলে 
মায়ের কাছে ফিরিয়া আসেন। ভিক্ষার জিনিসগুলি সমান ছুই ভাগ হয়। 
ইহার এক ভাগের সমস্তই ভীম খান, অপর ভাগ আর পাঁচজন বাঁটিয়া খাঁন। 
এইবূপে দিন কাটিয়া যায় । 

ইহার মধ্যে একদিন কী হইল, শুন। - সেদিন যুধিষ্ঠির, অর্জুন, নকুল আর 
সহদেব ভিক্ষায় বাহির হইয়াছেন। ভীমের সেদিন যাওয়া হয় নাই, তিনি 
মায়ের কাছেই রহিয়াছেন। ইহার মধ্যে হঠাৎ সেই ব্রাহ্মণের বাড়ির ভিতর 
ভয়ানক কান্না উঠিল। 

কানা শুনিয়া কুস্তী ভীমকে বলিলেন, “না জানি ব্রাহ্মণের কী ভয়ানক 
বিপদ উপস্থিত হইয়াছে। ইনি আমাদিগকে এত স্নেহ করেন, আমরা কি 


ইহার কোন উপকার করিতে পারিব না” বাবা? 


Su ছেলেদের মহাভারত 


ভীমু বলিলেন, “মা, তুমি জানিয়া আইস বিষয়টা কী । সাধ্য হইলে 
অবশ্য ব্রাহ্মণের উপকার করিব।? কথা শেষ হইতে-না-হইতেই আবার 
সেই কান্না। তখন কুন্তী ব্যস্তভাবে ছুটিয়া বাড়ির ভিতরে গিয়া দেখিলেন, 
ব্ৰাহ্মণ স্ত্রী, কন্যা! আর পুত্র লইয়া। কাদিতে কীদিতে কহিতেছেন, “হায়, কেন 
বাঁচিয়া আছি? বাঁচিয়া থাকায় কী সুখ? আমি আগেই এখান হইতে 
চলিয়া, যাইতে চাহিয়াছিলাম ; গিন্নী, তুমিই তো দিলে না। তোমার 
বাপের বাড়ি বলিয়া এ স্থান ছাড়িতে তোমার কষ্ট হইয়াছিল ; তাহার ফলে 
দেখ এখন কী কষ্ট উপস্থিত ! হায় হায়! আমি কাহাকে ছাঁড়িব? আর 
তোমাদিগকে বিপদে ফেলিয়া নিজেই ব! কী করিয়া যাইব ? তাহার চেয়ে 
চল, আমরা সকলেই একসঙ্গে মরি 

তাহা শুনিয়! ব্ৰাহ্মণী বলিলেন, ‘ওগো, তুমি এমন কথা বলিও না। 
তোমরা থাক, আমি যাই । তুমি গেলে আমরা কেহই বাঁচিব না, কিন্ত আমি 
গেলে তুমি মেয়েটিকে আর ছেলেটিকে মানুষ করিতে পারিবে ॥ 

বাপ-মাযের কথা শুনিয। মেয়েটি বলিল, “মা, বাবা, তোমার! কেন 
কীাদিতেছ? আমি যাহা বলিতেছি তাহা কর। দেখ বাবা, আমাকে আর 
তোমরা কয় দিন রাখিতে পারিবে? বাবাহ হইলেই তো আমি 
তোমাদিগকে ছাড়িয়া যাইব। তাহাই যদি হয়, তবে এখনই. কেন আমি 
যাই না? তোমরা কেহ গেলে কি ভাইটি বাঁচিবে? ভাবিয়া দেখ, আমি 
গেলে সকল দিকই বক্ষা হয় ৷’ 

তখন ব্ৰাহ্মণ ও ব্ৰাহ্মণী মেয়েটাকে জড়াইয়া ধরিয়া আরে| ভয়ানক 
কাঁদিতে লাগিলেন । 

ছোট ছেলেটি ইহার মধ্যে কোথায় একগাছি খড় কুড়াইযা পাইয়াছে, 
সেই খড় দেখাইয়া সে বলিল, পথ, তাদে না ! এই দান্দা দে’ আমি নাক্ষস 
মালবো ৮ শিশুর কথায় সে দুঃখের ভিতবেও সকলের হাসি পাইল। 

কুন্তী এতক্ষণ দাড়াইয়া ছিলেন। উহাদিগকে একটু হাসিতে দেখিয়া! 
তিনি জিজ্ঞাসা করিলেন, “আপনারা কি জন্য কীদিতেছেন? আপনাদের 
কিপের দুঃখ বলুন, আমাদের সাধ্য থাকিলে তাহা দূর করিব ।” 

ব্রাহ্মণ বলিলেন, ‘মা, আমাদের দুঃখ কি মানুষ দূর করিতে পারে? 
এই নগরের কাছেই বক বলিয়া একটা রাক্ষদ থাকে । সে আমাদিগকে 
বাঘ ভালুক আর শক্রর হাত হইতে রক্ষা করে, কিন্তু তাহার বদলে 
আমাদিগকে তাহার খাবার যোগাইতে হয়। রোজ একটি মানুষ, বিশ 
হাড়ি ভাত আর দুইটা মহিষ তাহার নিকট যাওয়া চাই। সে সেই ভাত, 
মহিষ আর মানুষ সব খাইয়। শেষ করে। আমাদিগকে পাল! করিয়া 
এক-এক দিন এক-এক বাড়ি হইতে এ সকল জিনিস পাঠাইতে হয়। ‘যে না 


আদিপর্ব 


পাঠায়, দুষ্ট তাহার ছেলেপিলেন্বদ্ধ সব মারিয়া খায়। এ দেশের রাজা 
আমাদের কোন খবর নেন না, তাই রাক্ষসের হাতে আমাদের এই দুৰ্দশা ৷ 
আজ আমার পালা। আমার টাকা নাই .যে একজন মানুষ কিনিয়া! পাঠাই। 
আপনার লোক কাহাকেই বা কেমন করিয়া পাঠাই ! তাই মনে করিয়াছি, 
আমরা সকলে মিলিয়া তাহার কাছে গিয়া একেবারে সকল দুখে দূর 
করিব ৷? 
কুন্তী বলিলেন, “ঠাকুর, আপনার কোন চিন্তা নাই। আমার পাচ 
ছেলের একটি রাক্ষসের নিকট যাইবে ৷’ 
ব্রাহ্মণ কহিলেন, ‘তাহা কি হয় মা? আপনারা একে ত্রাঙ্মণ* তাহাতে 
অতিথি, আপনাদের কিছুতেই আমি রাক্ষসের কাছে যাইতে দিব না।, 
কুন্তী বলিলেন, ‘আপনার ভয় নাই। রাক্ষস আমার ছেলের কিছুই 
করিতে পারিবে না। সে আরো বড় বড় রাক্ষস মারিয়াছে। কিন্ত ঠাকুর, 
একথা কাহাকেও বলিবেন না। তাহা হইলে লোকে খামকা আসিয়া আমার 
ছেলেগুলিকে কুস্তি শিখাইবার জন্য বিরক্ত করিবে ।” 
্রাহ্মণ-ব্রাহ্মনী যেন হাতে স্বর্গ পাইলেন। কুন্তীর প্রতি তাহাদের কী 
রকম ভক্তি হইল বুঝিতে পার। এদিকে কুন্তী আসিয়া ভীমকে সকল কথা 
বলাতে, ভীম উৎসাহের সহিত রাক্ষসের নিকট যাইতে প্রস্তুত হইলেন। 
যুধিষ্ঠির ভিক্ষা হইতে ফিরিয়া আসিয়া এই সংবাদে বড় ভয় পাইলেন। 
তিনি বলিলেন, “মা, তুমি কি পাগল হইয়াছ যে, ভীমকে এমন কাজে পাঠাইতে 
রাজী হইলে? ভীমের যদি কিছু হয়, তবে আমাদের কী দশা হইবে ? 
কুন্তী বলিলেন, “ভীমের গায়ে দশ হাজার হাতির জোর। সে যে-সকল 
কাজ করিয়াছে তাহা দেখ নাই? এইসব কথা জানিয়া-শুনিয়া ব্রাহ্মণের 
উপকার না করা ভাল বোধ হয় না।” 
তখন যুধিষ্ঠির বলিলেন, “মা, তুমি ঠিক বলিযাছ, ভীমের যাওয়াই 
উচিত।” পরদিন ভীম ভোরে রাক্ষসের খাবার লইয়া! বনে গিয়াছেন। 
সেখানে গিয়া তিনি ডাকিতে লাগিলেন, ‘কোথায় হে, বক কাহার নাম? 
ও বক, খাবে নাকি, এস গে! !! ডাকিতেছেন, আর এদিকে নিজেই ভাত 
খাইয়া শেষ করিতেছেন। ডাক শুনিয়া রাক্ষস দাত কড়মড় করিতে করিতে 
আদিয়! হাজির। কী বিকট চেহারা! এক কান হইতে আর এক কান 
পর্যন্ত তাহার খালি দাত! 
একেই তে! রাগিয়া আসিরাছে, তাহার উপর আবার আসিয়। দেখে 


* পাণ্ডবদিগের কিনা তপন্বীর বেশ ছিল, তাই ব্রাহ্মণ ইহাদিগকে ব্রাহ্মণ মনে 
করিয়াছিলেন । আসলে ইহারা যে ক্ষত্রিয়, ব্রাহ্মণ নহেন, তাহা তে জানই। 


৩১ 


৩২ ছেলেদের মহাভারত 


ভীম তাহার ভাত প্রায় শেষ করিয়াছেন । কাজেই, বুঝিতেই পার_সে 
গর্জন করিয়া বলিল, “মোর ভাতটি খাইছি? তোকে যম-ঘর পেঠঠাইবো 
নি? কিন্তু তাহার কথা কে শ্লোনে? ভীম খালি হাসেন আর খান। 
রাক্ষস হাত তুলিয়া! ভয়ানক শব্দে ভীমকে মারিতে চলিল। ভীম তখনও 
হাসেন আর খান। : বাক্ষস দুই হাতে ধাই-ধাঁই করিয়া প্রাণপণে তাহার 
পিঠে কিল মারিতে লাগিল । তিনি তবুও খালি হাসেন আর খান। তখন. 
রাক্ষস এক প্রকাণ্ড গাছ তুলিয়া ভীমকে মারিতে আসিল। ততক্ষণে 
ভীমেরও ভাত কয়টি শেষ হইয়াছে। তখন তিনি ধীরে-নুস্থে হাত-মুখ ধুইযা 
হাসিতে হাসিতে বাক্ষসেয় হাত হইতে গাছটি কাড়িয়া লইলেন। তারপর 
দুইজনে ঘোরতর যুদ্ধ উপস্থিত হইল ৷ যুদ্ধ করিতে করিতে যখন আর গাছ 
রহিল না, তখন আবস্ত হইল কুস্তি । দিন গেল, বাত্রিও যায়-যায়, তবু যুদ্ধ 
চলিয়ীছে। ্‌ 

এইরূপে ক্রমে বাক্ষপকে কাবু করিয়া, শেষে ভীম তাহাকে মাটিতে ' 
আছড়াইয়! ফেলিলেন। তারপর তাহার পিঠে হাটু দিয়া গলা আর কোমরের 
কাপড় ধরিয়া এমনই বিষম টান দিলেন যে, সেই টানেই তাহার মেরুদণ্ড 
ভাডিয়া একেবারে দুইখান। তখনই চীৎকার আর বক্তবমি করিতে করিতে 
রাক্ষস মরিয়া গেল। 

বকের চীৎকারে তাহার লোকজন সব ভয়ে কাপিতে কীপিতে ছুটিয়। 
আসিয়াছিল ৷ ভীম তাহাদিগকে বলিলেন, ‘খবরদার ! আর মানুষ খাইতে 
পাইবি না। তাহা হইলে তোদেরও এমনি দশা করিব ৮ 

তাহারা, বলিল, “ওরে বাপ্পো ! মৌরা আর কখখন্থু মান্‌ন্ুস খাবো নি!” 
তখন হইতে উহার! ভদ্রলোক হইয়া গেল, আর মানুষ খায় না। 

এদিকে ভীম রাক্ষস মাবিয়া চুপি চুপি চলিয়া, আসিয়াছেন। সকালবেলা 
সকলে উঠিয়া দেখিল, রাক্ষস মরিয়! পাহাড়ের মত পড়িয়া আছে। সংবাদ 
পাইয়া একচক্রার ছেলে বুড়া পুরুষ মেয়ে সকলে ছুটিয়া তাহা দেখিতে 
আসিল। কিন্তু এমন ভয়ানক কাজ কাহার? সকলে বলিল, “দেখ, কাল 
কাহার পালা! গিয়াছে ৷” 

পাল! সেই ব্রাহ্মণের, আর কাহার হইবে! সকলে মিলিয়৷ আসিয়া 
ব্ৰাহ্মণকে জিজ্ঞাসা করিল, “বলুন তে ঠাকুর, কাল কী রকম হইয়াছিল? 

ব্ৰাহ্মণ বলিলেন, “ঠিক কী রকম হইয়াছিল, তাহা তো জানি না) 
আমরা কান্নাকাটি করিতেছিলাম, এমন সময় এক মহাপুরুষ আসিয়া দয়। 
করিয়া আমাদিগকে বলিলেন, “তোমাদের কোন ভয় নাই, আমি রাক্ষসের 
কাছে যাইব ” বোধহয় সেই মহাপুরুষ রাক্ষস মারিয়া! থাকিবেন।? 


আদিপর্ব ৩৩ 
একথায় সকলে অতিশয় আহ্লাদের সহিত নিজ-নিজ ঘরে গিয়া দেবতার 
পুজা দিতে লাগিল । 
ইহার কয়েকদিন পর এক ব্রাহ্মণ পাগুবদিগের ঘরে আসিয়া রাত্রিতে 
থাকিবার জন্য একটু জায়গা চাহিলেন। ব্রাহ্মণটি অনেক দেশ দেখিয়া 
আসিয়াছেন। পাগুবদিগের যত্বে তুষ্ট হইয়া তিনি সেই সকল দেশের অনেক 
আশ্চর্য কথা তাহাদিগকে শুনাইতে লাগিলেন। সেই ব্রাহ্মণের নিকট 
তাহার! জানিতে পারিলেন যে, শীঘ্রই পঞ্চাল দেশের রাজী দ্রুপদের মেয়ে 
কৃষ্ণার স্বয়ংবর হইবে । J 
কৃষ্ণার কথা অতি নুন্দর। দ্রুপদ রাজার কথা তো আগেই শুনিয়াছ। 
দ্রোণের নিকট তিনি কেমন সাজ! পাইয়াছিলেন, তাহাও জান। সে সময়ে 
মুখে তিনি দ্রোণের সহিত বন্ধুত! করেন, কিন্ত মনে মনে সেই অবধি দ্রোণকে 
মারিবার উপায় খুঁজিতে থাকেন। 
দ্রোণকে মারা যে সহজ কথা৷ নহে, আর যুদ্ধ করিয়াও তাহাকে মারা যে 
একেবারেই অসম্ভব, একথা দ্রপদের বুঝিতে বিলম্ব হইল না। তাই তিনি 
স্থির করিলেন যে, কোনও মুনিকে ধরিয়া ইহার উপায় করিতে হইবে। 
কল্গাধী নদীর ধারে অনেক মুনি তপস্তা করেন। সেইখানে খুঁজিতে 
খুজিতে ভ্রপদ যাজ আর উপযাজ নামক ছুই ভাইকে দেখিতে পাইলেন। 
তাহার! বড় ধামিক আর তাঁহাদের ক্ষমতাও অসাধারণ জানিয়া দ্রুপদ মনে 
করিলেন, ইহাদিগকে সন্তুষ্ট করিতে পারিলে আমার কাজ হইবে । 
ভ্রপদ অনেক কষ্টে যাজ এবং উপযাজকে পঞ্চাল দেশে আনিয়া পুত্েষ্ট 
যজ্ঞ আরম্ভ করেন। মুনি বলিলেন, ‘এই যজ্ঞে তোমার পুত্রও হইবে এবং 
কন্যাও হইবে৷’ এই বলিয়া অগ্নিতে ঘৃত টালিবামাত্রই তাহার ভিতর 
হইতে আশ্চর্য মুকুট আর বর্ম-পরা পরম সুন্দর এক কুমার ঝকঝকে রথে 
চড়িয়া গর্জন করিতে করিতে বাহির হইয়া আসিল; তাহার হাতে ধনূর্বাণ 
আর ঢাল-তলোয়ার। তখন আকাশ হইতে দেবতার! বলিলেন, ‘এই 
রাজপুত্র দ্রোণকে মারিবে ! 
এদিকে আবার যজ্ঞের বেদী হইতে এক কন্যা উঠিয়া আসিয়াছেন। 
তাহার শরীরের রং কালো, কিন্তু এমন অপরূপ সুন্দরী কন্যা কেহ কখনও 
দেখে নাই। কালো কৌকড়ানো চুল; পদ্ধফুলের পাপড়ির মত সুন্দর উজ্জল 
দুটি চক্ষু; জ ছুটি যেন তুলি দিয়া আকা। শরীরের সগ্ভফোটা পন্মের গন্ধ 
এক ক্রোশ পর্যন্ত ছড়াইয়া গিয়াছে। দেবতা ছাড়া মানুষ কখনও এমন 
ুন্দর হয় না। কন্যা জন্মিবামাত্র আকাশ হইতে দেবতারা বলিলেন, ‘এই 
কন্যা কৌরবদিগের ভয়ের কারণ হইবে” 
ছে. ম.৩ 


৩৪ - ছেলেদের মহাভারত 


ছেলেটির নাম ধৃষ্টদ্রায় আর মেয়েটির নাম কৃষ্ণা রাখা হইল । কৃষ্ণাকে 
লোকে দ্রৌপদী, অর্থাৎ দ্রুপদের কন্যা বলিয়াই বেণী ডাকিত। এই 
দ্রৌপদীর স্বয়ংবরের কথা শুনিয়া পাওবদিগের তাহা দেখিতে যাইবার ইচ্ছা 
হইল। তাহ! দেখিয়া কুন্তী বলিলেন, ‘চল বাবা, আমরা সেখানে যাই। 
এইখানে আমর! অনেকদিন রহিযাছি। বেশীদিন এক জায়গায় থাকা ভাল 
নহে!’ ন্ৃতরাং স্থির হইল, তাঁহার! দ্রৌপদীর স্বয়ংবর দেখিতে পঞ্চাল দেশে 
যাইবেন। 

এই সময়ে ব্যাসদেবও আগেকার কথামত পাণ্ডবদিগকে দেখিবার জন্য 
একচক্রীয় আসিলেন। ব্যাসেরও ইচ্ছা, পাণ্ডবের| দ্রৌপদীর স্বয়ংবরে যান। 
কাজেই তাঁহারা সেই ব্রাহ্মণের নিকট বিদায় লইয়া মায়ের সঙ্গে পঞ্চল 
যাত্রা করিলেন । 

গঙ্গার ধারে সোমাশ্রয়ায়ণ নামে এক তীর্থ আছে, সেখানে আসিয়া 
পাণ্ডবদিগের রাত্রি হইল। তখন পথ দেখাইবার . জন্য অর্জুন মশাল হাতে 
আগে আগে চলিলেন। 

সেখানে এক গন্ধৰ্ব সপরিবারে সান করিতেছিল। সে পাণ্ডবদিগকে 
ধমকাইয়া বলিল, ‘এইযে! এইদিকে আইস। জান, আমি কে? আমি 
কুবেরের বন্ধু অঙ্গারপর্ণ। আমার ক্ষমতা এখনই দেখিতে পাইবে । মানুষ 
হইয়া এখানে আসিফাছ, তোমাদের সাহস কেমন ? 

অর্জুন বলিলেন, “এই-_তোমার বুদ্ধি যেমন ! এই গঙ্গার ধার তোমার 
কেন! জায়গা তো নয় ; এখান দিয়া! সকলেই যাইতে পারে। জোর বুঝি 
খালি তোমার আছে, আমাদের নাই ? 

ইহাতে সে গন্ধ ভাবি চটিয়। একেবারে ধনুক বাগাইয়া তীর ছুঁড়িতে 
আবন্ত করিল। অর্জুন তাড়াতাড়ি হাতের ঢাল আর মশাল ঘুরাইয়া তীর 
ফিরাইয়া দিলেন। তারপর ধন্থুকে আগ্নেয়াস্ত্র জুড়িযা মারিতে গন্ধ 
মহাশয়ের হাত পুড়িয়া ছাই, আর তিনি নিজে মুখ থুবডিয়া মাটিতে পড়িয়। 
একেবারে চক্ষু বুজিয়া অজ্ঞান । তখন অর্জুন তাহার চুলের মুঠি ধরিয়! 
তাহাকে যুধিষ্ঠিরের নিকট উপস্থিত করিলেন । 

এদিকে গন্ধ্বের স্ত্রী কুস্তীনসীও যুর্ধিটিরের নিকট আসিয়া কীদিয়া 
পড়িয়াছে। কাজেই যুধিষ্ঠির অর্জুনকে বলিলেন, “ভাই, উহাকে ছাড়িয়। 
দাও?” 


তখন অর্জুন গন্ধর্কে বলিলেন, “কুরুরাজ যুধিষ্ঠির তোমাকে ক্ষমা 


করিয়াছেন। কাজেই তোমার কৌন ভযু নাই, নিশ্চিন্তে ঘরে চলিয়া যাও ৷? 
তাহা শুনিয়া গন্ধৰ বলিল, “আমি হার মানিলাম। ইহাতে আমার 


আদিপর্ব ৩৫ 


কোন দুখে নাই» বরং সুখের কথা । শত্রুকে কাবু করিয়া এমনভাবে দয়া 
কি যে-সে লোকে করিতে পারে?” 

এই বলিয়া গন্ধৰ অর্ভূনকে চাক্ষুষী-বিগ্ভা নামক এক আশ্চর্য বিদ্যা 
শিখাইযা দিল ; ব্রিভুবনের মধ্যে যে বস্তুই দেখিতে ইচ্ছা হইবে, এই বিদ্যা 
জান। থাকিলে তাহা তৎক্ষণাৎ দেখিতে পাওয়া যায়। ইহা ছাড়া 
পাণ্ডবদিগকে সে একশতটি এমন আশ্চর্য ঘোড়া দিল যে, তাহারা কখনও 
কাহিল বা বুড়া হয় নাঃ তাহাদের কোন অসুখ বা মৃত্যু নাই এবং তাহাদের - 
সমান ছুটিতেও কিছুতেই পারে না । 

অর্জুন এই সকলের বদলে গন্ধর্ককে ত্রহ্মান্ত্র দিলেন, আর স্থির হইল যে, 
ঘোড়াগুলি এখন গন্ধর্বের নিকট থাকিবে, পাণ্ডবদিগের দরকার হইলে 
তাহাদের নিকট আসিবে ৷ 

এইকরূপে গন্ধর্ব আর অর্জুনের বন্ধুত হইয়া গেল। গন্ধর্ধের নাম অঙ্গারপর্ণ 
আর চিত্ররথ দুই-ই ছিন। চিত্ররথ বলিল, “এখন হইতে আমার চিত্ররথ 
নাম ঘুচিয়া দগ্ধরথ নাম হউক ৷ 

চিত্ররথ অতিশয় পণ্ডিত লোক ;পাণ্তবেরা তাহার নিকটে অনেক 
নূতন কথা শিখিলেন। পাগুবদের একটি পুরোহিতের প্রয়োজন ছিল। তাই 
তাহারা চিত্ররথকে ভিজ্ঞাসা করিলেন, “বল দেখি, কাহাকে পুরোহিত করি ?? 

চিত্ররথ বলিল, “ধৌম্যকে পুরোহিত কর, এমন লোক আর পাইবে 
না। উৎকোচ তীৰ্থ গেলে তাহার দেখা পাইবে 1” } 

সুতরাং পাগুবেরা উৎকোচ তীর্থে ধৌম্যের সন্ধানে চলিলেন । 

তাহাকে পুরোহিত করিয়া তাহাদের যে কত উপকার হইয়াছিল, তাহা 
বলিয়া শেষ করা যায় না। এখন হইতে তাহাদের দলে ধৌম্য সমেত 
সাতজন হইল ছি সাতজনে মিলিয়া ত্রৌপদীর স্বয়ংবর দেখিতে চলিলেন। 

পথে কয়েকটি ব্রাহ্মণের সঙ্গে দেখা : তীহারাও স্বয়ংবরের যাত্রী ৷ তাঁহারা 
পাণ্ডবদিগকে জিজ্ঞাসা করিলেন, ‘আপনারা কোথা হইতে আসিতেছেন ? 

যুধিষ্ঠির বলিলেন, ‘আজ্ঞে আমরা একচক্রা হইতে আসিতেছি।' 

ব্রাহ্মণের! বলিলেন, ‘আমাদের সঙ্গে চলুন। পঞ্চাল দেশে বড় ধুমধাম 
হইবে, আমরা তাহা দেখিতে চলিয়াছি। সেখানকার রাজ| যজ্ঞসেনের* 
মেয়ের স্বয়ংবর। সেই মেয়ের গায়ের গন্ধ পদ্মের মতন, এক ক্রোশ দুর 
হইতে তাহা টের পাওয়া যায়। কত রাজা, কত পণ্ডিত, কত মুনি সেখানে 
আসিবেন, তাহার সীমা নাই। গান, বাজনা, বাজি, কুস্তির কথা আর 


*দ্রপদের আসল নাম যঙ্ঞসেন | 


৩৬ ছেলেদের মহাভারত 


কী বলিব! পেট ভরিয়া ফলার খাইব, চোখ ভবিয়া তামাশা দেখিব, 
তারপর পু'টলি ভরিয়া! দান-দক্ষিণী লইয়া ঘরে ফিরিব। চলুন আমরা এক- 
সঙ্গেই যাই । আপনাদিগকে যেমন সুন্দর দেখিতেছি, চাই কি, সেই মেয়ে 
আপনাদের কাহাকেও মালা দিয়া বসিতে পারে 

যুধিষ্ঠির বলিলেন, ‘যে আজ্ঞে ! আমর! আপনাদের সঙ্গেই চলিলাম !' 

পঞ্চাল দেশে উপস্থিত হইয়া পাণ্ডবের৷ এক কুমারের বাড়িতে বাস৷! 
লইলেন। সেখানে তাহারা থাকেন আর ভিক্ষ! করিযু! খান । 

দ্রুপদের ইচ্ছ৷ ছিল, অর্জুনের সহিত দ্রৌপদীর বিবাহ হয়। সুতরাং 
যাহাতে অর্জুন ছাড়া, আর কেহ দ্রৌপদীকে বিবাহ করিতে ন! পারে, তিনি 
তাহার এক আশ্চর্য উপায় স্থির করিয়াছিলেন । 

একটা ভযুংকর ধনুক, তাহাকে কেহই বাঁকাইতে পারে না। সেই ধনুক 
বাঁকাইয়া তাহাতে গুণ পরাইতে হইবে । তারপর সেই ধন্ুকে তীর চড়াইয়া 
খুব উঁচুতে ঝুলানো একটি জিনিসকে বিধিতে হইবে। পথের মাঝখানে 
আবার একটা কলের মতন আছে, সেটার ভিতর দিয়! তীর গেলে তবে 
সেই জিনিসটাতে পৌছাইতে পারে। 

এতখানি কাজ করিয়া যে লক্ষ্য (অর্থাৎ যে জিনিসটাকে বিধিবার 
কথা তাহা )- বিধিতে পারিবে, সে-ই ভ্রৌপদীকে পাইবে । দ্রুপদ 
বুঝিযাছিলেন যে, অর্জুন ছাড়া আর কাহারও সে 17 নাই, কিন্ত তিনি 
একথা কাহাকেও বলিলেন না। 

স্বযুংবরের সংবাদ পাইয়। পৃথিবীর যত রাজা আর রাজপুত্র আর যোদ্ধা 
আর বড়লোক, সকলেই আসিয়া! পঞ্চাল দেশে উপস্থিত হইয়াছেন। কর্ণ, 
দুৰ্যোধন, ভীষ্ম, দ্রোণ কেহই আসিতে বাকি নাই। ব্ৰাহ্মণ-পণ্ডিত আর 
যুনি-খষিতে পঞ্চাল দেশ ছাইয় গিয়াছে । দেবতারা শেষ পর্যন্ত না আসিয়া 
থাকিতে পারেন নাই। 

স্বযুংবর-স্থানটি যে কী সুন্দরভাবে করিয়াছে আর সাজাইয়াছে, তাহা 
না দেখিলে বোঝানো কঠিন। বড় বড় জমকালো ফটক, কাজ-করা উচু 
পাঁচিল; রঙ-বেরঙের ঝালর, নিশান, পর্দী আর চাদোয়া; এই সকলের 
একটা! খুব ঘটা মনে করিয়া লও। আর মনে কর ইহার চারিধারে খাল, 
তাহাতে জল টলটল করিতেছে, পদ্মফুল ফুটিয়া আছে, হাস চরিতেছে আর 
লাল মাছ খেলিতেছে। বাজা-রাজড়ার জন্য উচু উচু জায়গা হইয়াছে, তাহাতে 
ব্সিষা! তাহার! ভালমত দেখিতে পাইবেন। সাধারণ লোকেরও ভালমত 
দেখিবার ইচ্ছা কিন্তু তাহাদের জন্য আর কে উঁচু জায়গা রাখিবে? কাজেই 
কেহ-কেহ গাছে উঠিয়া রাজাদের চেয়েও ভাল দেখিবার জায়গা যোগাড় 


আদিপর্ব ৩৭ 


ফরিল। যাহারা দেখিবার বেশি সুবিধা পাইল না, তাহারা খালি গোলমাল 
করিযাই সাধ মিটাইতে লাগিল । উহাদের গলার শব্দই বেশি হইয়াছিল, না, 
বাজনার শব্দই বেশি হইয়াছিল, তা ঠিক করিয়া বলা শক্ত ৷ 

পনর দিন খালি গান-বাজনাই চলিল। ষোল দিনের দিন দ্রৌপদী 
স্নানের পর আশ্চর্ধ পোশাক এবং অলংকার পরিয়া, সোনার মালা হাতে সভা 
আসিয়া দাড়াইলেন। অমনি গোলমাল থামিয। বাজনা থামিয়া সারা সভাটি 
চুপচাপ ! 
তখন ধৃষ্টহয় দ্রৌপদীকে সভার মাঝখানে আনিয়া গম্ভীর স্বরে বলিতে 
লাগিলেন, ‘আপনারা সকলে শুনুন। এই ধনুর্ধাণ আর এ লক্ষ্য আপনারা 
দেখিতেছেন। এঁ যে একট! কলের মতন, তাহাতে ছিদ্র আছে, তাহাও 
দেখুন। এ ছিদ্রের ভিতর দিয়া পাঁচটি তীর মারিয়া লক্ষ্য বি'ধিয়া মাটিতে 
ফেলিতে হইবে। এ কাজ যিনি করিতে পারিবেন, তিনিই দ্রোপদীকে 
পাইবেন” 

সভার সকলেই ব্যস্ত হইয়! উঠিলেন। এত রাঁজী-রাজড়ীর মধ্যে না 
জানি কে আজ দ্রৌপদীকে লইয়া যায় 1! সেই সভায় কৃষ্ণ ও বলরামও 
উপস্থিত ছিলেন । 

এদিকে বাজনা বাজিতেছে, আর রাজাদ্িগের মধ্য হইতে এক-একজন 
করিয়া লক্ষ্য বিধিয়া বিছ্ার পরীক্ষা দিতে যাইতেছেন। হায় হায়! সে 
জর্ধনেশে ধনুক কাহারও হাতে বাগ মানিতে চাহে না। বরং তাহার ধাক্কায় 
রাঁজামহাশয়েরাই ঠিকরাইয়া পড়েন, বড় বড় রাজা পর্যন্ত কেহ চিৎপাত হইয়া, 
কেহ ডিগবাজি খাইয়া, কাহারও পাগড়ি উড়িয়া গিয়া, নাকালের একশেষ ৷ 
তাহাদের মুখে আর কথাটি নাই। 

এমন সময় কর্ণ আসিয়া দেখিতে দেখিতে সেই ধনু কে গুণ আর তীর 
চড়াইয়া লক্ষ্য বি'ধিতে প্রস্তুত হইলেন। তাহা দেখিয়া পাগুবেরা মনে 
করিলেন, ‘এই বুঝি লক্ষ্য বিধিয়া দ্রৌপদীকে লইয়া যায় !' কিন্তু কর্ণকৈ 
দেখিয়া দ্রৌপদী বলিলেন, “আমি সারথির ছেলের গলায় মালা দিতে পারিব 
না” কাজেই কর্ণকে লক্ষ্য না বি'ধিয়াই ফিরিয়া যাইতে হইল ৷ j 

সেদিন রাজামহাশযদের যে দুর্দশা ! শিশুপালের তো হাটু ভাঙিয়াই 
গেল। জরাসন্ধ গুঁতা খাইয়া চিৎপাত। তারপর তাড়াতাড়ি উঠিয়া ধূলা 
ঝাড়িতে ঝাড়িতে সেই যে তিনি দেখান হইতে চলিলেন, আর একেবারে 
নিজের বাড়ি না পৌছিয়া থামিলেন না। শল্যেরও প্রায় একই দশী। 

অর্জুন এতক্ষণ চুপ করিয়া বসিয়া ছিলেন, রাজীমহাশয়দের দুরবস্থা 
দেখিয়া এইবার তিনি উঠিয়া! দাড়ায়াছেন। অর্জুনকে লক্ষ্য বি ধিতে 


৩৮ ছেলেদের মহাভারত 


যাইতে দেখিয়া ত্রাহ্গণদিগের আনন্দের সীমা-পরিসীমা রহিল না। তাহারা 
তাঁহাদের বসিবার হরিণের ছাল ঘুরাইয়া চিৎকার আর্ত করিলেন। কেহ 
কেহ যে আবার বিরক্তও না হইলেন, এমন নহে। তাঁহার! বলিলেন, “আরে 
কর কী ঠাকুর? থাম থাম। এ ব্যক্তি দেখিতেছি আমাদের সকলকে অপদস্থ 
করাইবে। বড় বড় রাজার! যাহা পারিল না, সেটা ইহার না করিলেই নয় ! 
বেচারার মাথা ঘুরিয়া গিয়াছে আর কি? 

তাহা শুনিয়া আরো অনেকে বলিলেন, ‘তোমরা ব্যস্ত হইতেছ কেন? 
উহাকে যাইতে দাও। ব্ৰাহ্মণে না করিতে পারে এমন কাজ আছে? ইনি 
কোন মহাপুরুষ হইবেন। দেখিতেছ না ইহার কেমন চেহারা! ওঁর গায় 
কী তেজ! কীধ কী চপড়া! হাত কী লম্বা ! এমন সুন্দর আর একটা 
মানুষ এখানে খুঁজিয়া! বাহির কর দেখি? ইনি নিশ্চয়ই পাঁরিবেন। তোমরা 
চুপ করিয়া দেখ। এ তিনি ধুকে গুণ চড়াইতেছেন।* 

অর্জন ধন্গুকের কাছে একটু থামিয়া ত্রাহ্মণদিগের কথাবার্তা শুনিতে- 
ছিলেন। তারপর তিনি দেবতাকে স্মরণ করিয়া ধন্ুকথানি হাতে লইলেন। 
সে ধন্থকে গুণ চড়ানো কি আর অজ্রনের কাছে একটা কঠিন কাজ? তিনি 
চক্ষের পলকে গুণ চড়াইয়! গাঁচটি তীর হাতে লইলেন। তারপর দেখিতে 
দেখিতে লক্ষ্য বি-ধিয়া মাটিতে পড়িল। সকলে দেখিয়া অবাক। তখন 
আকাশ হইতে দেবতারা জয় জয় শব্দে অর্জুনের মাথায় পুষ্পবৃষ্টি করিতে 
লাগিলেন। আর ত্রাঙ্মণদিগের কথা কী বলিব ! হরিণের ছাল, কুশীসন, 
চাদর, কৌচা, কিছুই তাঁহার! ঘুরাইতে বাকি রাখিলেন না। তারপর 
বাজানাদারেরা যে তাহাদের সকলগুলি ঢাক, ঢোল, সানাই, কাঁড়া আর কাসি 
একসঙ্গে বাঁজাইয়া একটা কাণ্ড করিয়াছিল, তাহা যদি শুনিতে ! 

সে আনন্দ-কোলাহলের ভিতর দ্রৌপদী হাসিতে হাসিতে অজুনকে মাল৷ 
দিয়া তাহার কাছে দাড়াইলেন। 

এদিকে কিন্তু রাজামহাশয়দের মুখ ভার আর চোখ লাল। তাহারা 
নিজেরা সকলে সেদিন যে অদ্ভুত বিদ্যা দেখাইয়াছেন, সেকথা আর তাহাদের 
মনে নাই। তাঁহারা থাকিতে ব্রাহ্মণ কেন মেয়ে লইয়া! গেল, তাহাই তাহাদের 
রাগ। “এমন কথা! আমাদিগকে ডাকিয়া! আনিয়া অপমান করিল ! জ্যা, 
বলেন কী মশায় ॥ 

তাই তো এমন কথা! অপমান করিল! জ্যা_-মার মার্‌! 
দ্রুপদকে মারু আর হতভাগা! মেয়েটাকে পোড়াইয়া ফেল্‌ ! 

এই বলিয়া! রাজারা একজোটে দ্রপদকে আক্রমণ করিতে আসিল । 
ক্রপদ আর উপায় ন! দেখিরা ব্রাহ্মণদের নিকট আসিয়া! দীড়াইলেন। অর্জুন 


আদিপর্ব ৩৯ 


ইহার পূর্বেই ধনুক বাণ লইয়া প্রস্তত। ততক্ষণে ভীমও একটা বড়-গোছের 
গাছ উড়াইয়া, তাহার ডাল পাতা ঝারাইয়া৷ বেশ মজবুত একটা লাঠি প্রস্তুত 
করিয়া লইলেন। 

এদিকে এ সকল কাণ্ড দেখিয়া কৃষ্ণ বলরামকে বলিতেছেন, ‘দাদা, এ ধনুক 
অর্জুন ভিন্ন আর কেহই এমন করিয়! বাগাইতে পারে নাঃ আর এমন একটি 
গাছ ভাঙিয়া লাঠি তৈরি করাও ভীম ছাড়া আর কাহারও কর্ম নহে। আর এ 
তিনজন নিশ্চয়ই যুধিষ্টির, নকুল আর সহদেব। শুনিয়াছিলাম পিসীমা (অর্থাৎ 
কুন্তী, ইনি কৃষ্ণ-বলরামের পিসীমা) আর পীগুবেরা জতুগৃহ হইতে রক্ষা 
পাইয়াছেন। এখন দেখিতেছি তাহা সত্য ৷” 

বলরাম বলিলেন, ‘পিসীম! বাচিয়া আছেন জানিয়া বড়ই সুখী হইলাম ৷” 

রাজারা যুদ্ধ করিতে আসিতেছে দেখিয়া ্াহ্মণদিগের বড়ই রাগ হইল ৷ 
তাহারা হরিণের ছাল আর কমগুলু ঘুরাইয়া ভীম-অর্জ্ুনকে বলিলেন, 
“তোমাদের কোন ভয় নাই। আমরা তোমাদের হইয়া যুদ্ধ করিব !' অর্জুন 
তাহাতে একটু হাসিয়া বলিলেন, “আপনারা দ্বাড়াইয়। দেখুনঃ আমরাই 
ইহাদিগকে তাড়াইয়া দিতেছি !' 

তারপর যুদ্ধ আরম্ভ হইল। কর্ণ অজু নকে আর শল্য ভীমকে মারিবার 
ভন্য দ্রাত কড়মড় করিতে করিতে ছুটিলেন, আর অন্য সকলে মিলিয়া. ত্ৰাহ্মণ- 
দিগকে তীড়া করিলেন। 

কর্ণ খুব রাগিয়া গিয়া তীর মারেন, অজু নও তেমনি তেজের সহিত 
তাহাকে সাজা দেন। তাহা দেখিয়া কর্ণ বলিলেন, “আপনি কে ঠাকুর? 
আমার মনে হয় স্বয়ং ধনুর্বেদঃ বা পরশুরাম, বা সূর্য, বা বিষ্ণু মানুষ সাজিয়া 
আসিয়াছেন। আমি রাগিয়া দাড়াইলে ইন্দ্র আর অর্জুন ছাড়া তে কেহ 


আমার সঙ্গে যুদ্ধ করিতে পারে না? 
অর্জন বলিলেন, ‘আমি ধনর্বেদও নহি, পরশুরামও নহি, আমি সাদীসিধা 


মানুষ ; গুরুর কাছে অস্ত্র 2 
একথায় কর্ণ বলিলেন, “আপনার ব্রাহ্মণের তেজ, আপনার সঙ্গে আমি 


পারিব কেন ?' এই বলিয়া! তিনি যুদ্ধ ছাড়িয়া চলিয়া গেলেন? 

এদিকে শল্য আর ভীমের মন্যদ্ধ চলিয়াছে। এক-একটা কিল পড়ে, ' 
যেন পাহাড় ভাঙিয়া পড়ে ! ক্রমাগত কেবল ধুপ-ধাপ' টিপ-টাপ ঠকা-ঠক 
চটা-পট ছাড়া আর কথাই নাই। এমন সময় ভীম শল্যকে তুলিয়া এক 
- আছাড় দিলেন, আর তাহা দেখিয়! ্রদ্দণেরা হো-হে| করিয়া হাসিতে 
লাগিলেন। কিন্তু কী আচ্চ্য, ভীম শল্যকে এমন কাঁবু করিয়াও তীহাকে 


মারিলেন না৷ 


৪০ ছেলেদের মহাভারত 


এ সকল কাণ্ড দেখিয়া রাজামহাশয়েরা৷ ভয়ে জড়সড়। তাহারা আর 
যুদ্ধ করিবেন কি, এখন কোনমতে ভীম আর অর্জনের প্রশংসা করিয়া মানে 
মানে ফিরিতে পারিলে বাঁচেন। কাজেই তাহারা বলিলেন, ‘বাঃ! ইহারা 
খুব যুদ্ধ করিয়াছেন! যে-সে লোকে তো কর্ণ আর শল্যকে জাটিতে পারে 
না। ইহারা ব্রাহ্মণ; হাজার দোষ হইলেও তাহা মাপ করিতে হয়। 

সহিত আমাদের আর যুদ্ধ করিয়া কাজ নাই, যদিও দরকার হইলে 
অবশ্য আমরা একটা কাণ্ডকারখানা করিয়। ফেলিতে পারিতাম ৷' 

তাহা শুনিয়া কৃষ্ণ বলিলেন, 'রাজামহাশয়ের! ঠিক বলিয়াছেন। ইহারা 
উচিতমতই রাজকন্যাকে পাইয়াছেন, ইহাদের সঙ্গে যুদ্ধ করিয়া আপনাদের 
কাজ নাই ৷’ 

কাজেই তখন রাজারা চলিয়। গেলেন। 

এদিকে কুস্তী সেই কুমারের ঘরে বসিয়া ভাবিতেছেন, পুত্রের কেন এখনও 
ভিক্ষা লইয়া ঘরে ফিরিল না। দুষ্ট ধুতরাষ্ট্ের লোকেরা কি তাহাদিগকে 
মারিয়া ফেলিল, ন! রাক্ষসেরা তাহাদের কোন অনিষ্ট করিল ? 

এমন সময় ভীম আর অর্জন আসিয়া বাহির হইতে বলিলেন, “মা আজ 
ভিক্ষায় গিয়! বড় সুন্দর জিনিস আনিয়াছি ৷? 

কুন্তী ভিতরে ছিলেন, দেখিতে পান নাই, তিনি বেশি না ভাবিয়াই 
বলিলেন, “যাহা পাইয়াছ, তাহা তোমাদের সকলেরই হউক 1» 

বলিতে বলিতে দেখেন, ওমা, কী সর্বনাশ! এ তে! সাধারণ জিনিস 
নহে__এ যে রাজকন্। ! 

এখন উপায়? কুন্তী যে ‘সকলেরই হউক’ বলিয়া বসিয়াছেন, এখন 
উপায় কী? এখন মিথ্যা হইয়া গেলে কুন্তীর পাপ হয়। সত্য হইতে হইলে 
পাচ ভাই মিলিয়। দ্রৌপদীকে বিবাহ করিতে হয় । 

পাণ্ডবেরা বলিলেন, “তাহাই হউক। দ্রৌপদীকে আমর! সকলে মিলিয়। 
বিবাহ করিব, তবু মায়ের কথা মিথ্যা হইতে দিব ন! ৷? 

তাহাদের এইরূপ কথাবার্তা ঠিক হইয়াছে, এমন সময় কৃষ্ণ আর বলরাম 
সেইখানে আদিয়া উপস্থিত। কৃষ্ণকে দেখিয়া যুধিষ্ঠির বলিলেন, “কী আশ্চর্য ! 
আমরা এখানে লুকাইয়া রহিয়াছি, তোমরা আমাদের কথা কী করিয়। জানিলে ? 

কৃষ্ণ বলিলেন, “আগ্তন কি কাপড়ে চাপা থাকিতে পাবে? যে কাণ্ড 
কারখানা আজ হইয়াছে, আপনারা নহিলে আর কে তাহা করিবে? কী 
ভাগ্য যে, আপনার! সেই দুষ্টদের হাত হইতে বাঁচিয়। আসিয়াছেন ” 

এইরূপ খানিক কথাবার্তা কহিয়া কৃষ্ণ আর বলরাম সেখান হইতে চলিয়া 
গেলেন । 


আদিপর্ব ৪১ 

এখানকার ঘটনা তো এইরূপ । ওদিকে দ্রুপদ আর তাঁহার লোকেরা 
না জানি কী করিতেছেন। তাহাদের মনে খুবই চিন্তা, তাহাতে আর তুল 
কী? দ্রৌপদী কাহার হাতে পড়িলেন, যে দুইজন তাহাকে লইয়া গেল 
তাঁহার! কে, কিরূপ লোক, কিছুই জানা নাই। এমন অবস্থায় আপনার 
লোকের মন কি স্থির থাকিতে পারে? কাজেই খুটছায় কয়েকটি লোক 
লইয়া চুপি চুপি সেই দুইজনের পিছু পিছু চলিলেন। চল আমরাও ইহাদের 
সঙ্গে যাই। এ সেই দুইজন দ্রৌপদীকে লইয়া! চলিরাছে। ব্রাহ্মণের! অনেকেই 
উহাদের সঙ্গে যাইতেছেন। যে লক্ষ্য বি ধিয়াছিল দ্রৌপদী যেন খুব আহলাদের 
বত আসনখানি বহিয়া চলিয়াছেন। উহার! কোথায় যায় দেখিতে 

ঁ 
“তাই তো, উহারা যে কুমারের বাড়ি ঢুকিল ! আচ্ছা দেখ! যাউক, এর- 
পর কী করে। সেখানে আর কাহারা আছে? তিনজন পুরুষ মাহুয । ঠিক 
ইহাদের মত তাহাদেরও চেহারা, নিশ্চয়ই ইহাদের ভাই হইবে । এ বড় 
স্ত্রীলোকটি কে? তাঁহার শরীরে কেমন তেজ দেখিয়াছ? খুব বড় ঘরের 
মেয়ে তাহাতে সন্দেহ নাই_বোধ হয় ইহাদের মাঃ নহিলে উহীরা তাহাকে . 
প্রণাম করিবে কেন? 

দ্রৌপদীকে ওই স্ত্রীলোকটির কাছে রাখিয়া উহীরা কোথায় বাহির হইয়া! 
গেল? বোধ হয় ভিক্ষায়। 

এ তাহারা ভিক্ষা লইয়া! ফিরিয়াছে $ আর দেখ, ছোট চারিজন তাহাদের 
ভিক্ষার জিনিস তাহাদের বড় ভাইটির সামনে আনিয়া! বাখিয়াছে। উহারা 
নিশ্চয়ই খুব ধার্মিক লোক৷ দেখ না, সকলের আগে ভিক্ষার জিনিস দেবতাকে 
দিল। আর দেখ কেমন দাঁতা, উহার ভিতর হইতে আবার ত্রাহ্মণদিগকে 


ভিক্ষা দিতেছে । 
আচ্ছা উহারা তো সাতজন লোক, কিন্ত ভিক্ষার জিনিস মোট দুই ভাগ 
তাবংই এ ষণ্ডাটি একলা! 


কি আর অত বড় গাছ লইয়া রাজ 
. উহার ওটুকু চাই ৷ বাকী অর্ধেকের ছয় ভাগ হইল, আর ছয়জনে খাইবে। 
বাঃ ভিখারীর খাওয়া তো বেশ সহজ ! ওঁ শেষ হইয়া, ইহারই মধ্যে সব 
পরিষ্কার । ছোট দুটি ভাই কুশ বিছাইতেছে। বিছান৷ বেশ পরিষ্বার__কুশের 
উপর হরিণের ছাল, বেশ তো! পচ ভাঈ দক্ষিণ-শিয়রী হইয়া শুইল। 
উহাদের মা উহাদের মাথার কাছে ; আর এ দেখ, দ্রৌপদী পায়ের কাছে 
শুইলেন। কিন্তু দেখিলে, পায়ের কাছে শুইয়াই তিনি কেমন সুধী! 


7 = 


৪২ ছেলেদের মহাভারত 


শোন শোন, উহারা কী কথাবার্তা বলে! যুদ্ধের কথা, অন্ত্রশস্তের কথা । 
কী সুন্দর কথাবার্তা! উহারা নিশ্চয়ই ক্ষত্রিয় আর বড়লোক। চল যাই 
রাজাকে বলি গিয়া । 

এইরূপ দেখিয়া-শুনিয়া ধৃষ্টতা ও তাহার দলের লোক চলিয়া! আসিলেন। 
এদিকে দ্রপদ যারপরনাই বাস্ত হইয়া আছেন। ৃষ্্যয় আসিতেই তিনি 


জিজ্ঞাসা করিলেন, “কী দেখিলে বাবা? আমাদের কৃষ্ণ কাহার হাতে " 


পড়িল? সে লোকটি কি' অর্জুন হইবে? আহা! কৃষ্ণা আমার কোন 
ছোটলোকের হাতে পড়ে নাই তো? 

ৃষ্ট্ায় বলিলেন, ‘বাবা, কোন চিন্তা করিবেন না। কৃষ্ণ যে-সে লোকের 
হাতে পড়ে নাই। উহার! নিশ্চয়ই ক্ষত্রিয় আর খুবই বড়লোক হইবেন, 
তাহাতে তুল নাই। শুনিয়াছি পাগুবেরা নাকি সেই আগুনে পোড়া হইতে 
রক্ষা পাইয়াছেন। আমার মনে হয় ইহীরাই পাণ্ডব ৷? 

‘আহা, কী আনন্দের কথা ! ইহারা কি তবে পাণ্ডব? যাহা হউক, 
ইহাদিগকে উচিত আদর দেখাইতে হইবে 1» ৃ 

তখনই রাজপুরোহিত ছুটিয়া সেই কুমারের বাড়িতে চলিলেন। সেখানে 
আসিয়া যুধিষ্টিরের নিকট সকল কথাই জানিতে পারিলেন। তখন তাহার 
আনন্দ দেখে কে! 

ইহার মধ্যে রাজবাড়ি হইতে সোনার রথ লইয়া লোক উপস্থিত । সেই 
রথে চড়িয়া সকলে রাজবাড়ি আসিলেন। সেখানে কত রকমের জিনিস 
দিয়া যে তাহাদিগকে আদর কর! হইল, তাহার সীমা নাই । আর আহারের 
আয়োজনের কথা কী বলিব! তেমন মিঠাই সন্দেশ আর কখনও দেখি 
নাই! পাগুবেরা দামী পোশাক পরিয়া সোনার থালায় সে সকল মিষ্টান 
আহার করিলেন। যে সকল জিনিস তাহাদিগকে দেওয়া হইয়াছিল; তাহাদের 
মধ্যে অন্ত্রশত্ ছাড়া আর কিছুই তাঁহারা লইলেন না। ইহাতে নিশ্চয় বুঝ 
গেল যে, ইহারা ক্ষত্রিয়। তথাপি দ্রুপদ তাহাদিগকে বিনয় করিয়া বলিলেন, 
“আপনারা কে তাহা জানিতে ইচ্ছা করি। আপনারা নিজের পরিচয় দিয়া 
আমাদিগকে সুখী করুন ৷” 

একথার উত্তরে যুধিষ্ঠির বলিলেন, ‘মহারাজ, আপনি কোন চিন্তা করিবেন 
না। আমরা ক্ষত্রিয়, মহাত্মা পার পুত্র। কুন্তী দেবী আমাদের মাতা । 
আমি সকলের বড় আমার নাম যুধিষ্ঠির। ইহার নাম ভীম। ইনি অর্জুন, 
যিনি লক্ষ্য বিধিয়াছিলেন। মা আর দ্রৌপদীর সঙ্গে যে দুইটি আছেন 
তাহাদের নাম নকুল আর সহদেব ৷? 

যুধিষ্ঠিরের কথা শুনিয়া দ্রুপদ আহলাদে কিছুকাল কথা কহিতে 


পারিলেন না, তারপর কথাবার্তায় সকল ঘটনা জানিতে পারিয়! দৃত্রাষ্ট্রের নিন্দা 
করিতে করিতে বলিলেন, ‘তোমাদের রাজ্য নিশ্চয়ই তোমাদিগকে লইয়া দিব 

তারপর বিবাহের কথা। পাঁচ ভাই মিলিয়া দ্রৌপদীকে বিবাহ 
করিবেন শুনিয়া তো সকলে অবাক ! এমন কথা তো কেহ কখনও শুনে 
নাই! এও কি হয়? 

সকলে এইরূপ কথাবার্তা কহিতেছেন, এমন সময় ব্যাসদেব সেখানে 
আসিয়া! উপস্থিত হইলেন। ব্যাসদেব সকল কথা শুনিয়া বলিলেন, “তোমরা 
কেন ব্যস্ত হইয়াছ ? এ কাজে কোন মুশকিলই নাই। দ্রৌপদীর সহিত যে 
ইহাদের বিবাহ হইবে তাহা তে শিব অনেক দিন আগেই বলিয়া রাখিয়াছেন। 


আর-এক জন্মে দ্রৌপদী এক মুনির কন্যা, ছিলেন। যাহাতে খুব 


গুণবান লোকের সহিত তাঁহার বিবাহ হয়ঃ সেইজন্য সেই কন্যা শিবের 
তপস্তা করেন। শেষে যখন শিব বর দিতে আসিলেন তখন কন্যা ব্যস্ত 
হইয়া ক্রমাগত পাঁচবার বলিলেন “সকল গুণ যাহার আছে, এমন লোকের 
সহিত আমার বিবাহ হউক” শিব বলিলেন, “তুমি পাঁচবার একথা 
বলিলে, কীজেই পাচজনের সহিত তোমার বিবাহ হইবে” দেই কন্যা এখন 
দ্রৌপদী হইয়াছেন। আর শিবের আজ্ঞা, কাজেই পাঁচজনের সহিত তাঁহার 


বিবাহ হইতেই হইবে 1” 


দুৰ্যোধন আর তীহার দলের লোকেরা বুঝিলেন, 


পৌঁড়াইয়া মারিয়াছেন বলিয়া মনে “মনে এত নুখবৌধ 
পাণ্ডবদিগের সহিতই দ্রৌপদীর বিবাহ হইয়াছে । যিনি লক্ষ্য বিধিযাঁছিলেন 
তিনি অর্জুন, আর যিনি শল্যকে আছড়াইয়াছিলেন তিনি ভীম ছাড়া আর 
কেহ নহেন। তখন তাঁহাদের যে ছু | তাহার! এত চেষ্টা, করিলেন, তবুও 
পাণ্ডবেরা মরিলেন না! কী অন্যায় ! সেই পুরোচনটা নিতান্তই গাধা ছিল, ' 
তাহারই দোষে পাগবেরা বাচিয়া গিয়াছেন। 

ক্রমে এই সংবাদ বিছুরের নিকট পৌছিল। তাহা শুনিবামাত্র তিনি 
ধৃতরাষ্ট্রের নিকট গিয়া! বলিলেন, মহারাজ, ম্বযংবরের সভায় কৌৰবেরাই 


জিতিযাছে » 


৪৪ ছেলেদের মহাভারত 


অব্য পাণ্ডবেরাও তো কুরুর বংশধর কৌরব; কান্বেই বিদুর ঠিকই 
বলিয়াছিলেন। কিন্ত ধৃতরাষ্্র তাহা বুঝিতে না পারিয়া বলিলেন, ‘কী 
সৌভাগ্য ! কী সৌভাগ্য! বিছুর কী সুখের সংবাদই শুনাইল | শীঘ্র দুর্যেধন 
আর দ্রোপদীকে এখানে নিয়া আসুক ৷’ 

বিছুর বলিলেন, “মহারাজ, পাণ্ডবেরা দ্রৌপদীকে পাইয়াছেন। তাহার 
সকলেই ভাল আছেন, আর সেখানে তাহাদের অনেক বন্ধু জুটিয়াছে ৷” 

এই সংবাদে ধৃতরাষ্ট্রের মনে খুবই দুঃখ হইল। কিন্তু তিনি সামলাইয়া 

বলিলেন, ‘ত! ভালই হইয়াছে। আমি আমার নিজের ছেলেদের 

চেয়েও পাওবদিগকে বেশি ভালবাসি । আমার ছেলেগ্ডলি বড় দুষ্ট; উহারা 
পাগুবদিদিগের হাতে খুবই সাজা পাইবে ।” : 

বিছুর বলিলেন, “মহারাজ, সকল সময়ে যেন আপনার এইরূপ বুদ্ধি 
থাকে!’ এই কথাবার্তার কথা জানিতে পারিয়া দূর্যোধন আর কর্ণ গোপনে 
ধৃতরাষ্্কৈ বলিলেন, ‘আপনি বিদুরের কাছে শব্রুর প্রশংসা করিলেন কেন? 
নী এইবেলা জব্দ করিতে না পারিলে যে শেষে আমাদের বিপদ 

1: 

ধৃতরাষ্ট্র বলিলেন, “আমারও দেই মত। কেবল বিছুরের কাছে মনের 
কথা লুকাইবার জন্য পাগুবদের প্রশংসা করি । ও তাহা কিছুই বুঝিতে পারে 
না। স্ুযোধন, তুমি কী করিতে চাহ, বল ॥ 

ভ্রযোধন কে বুঝিলে? দুর্যোধন। বাপ কিনা ছেলেকে আদর করিয়া 
মিষ্টভাবে ডাকিয়া থাকে, তাই ধৃতরাষ্র দুর্যোধনকে বলিতেন সুযোধন ৷ দুৰ্যোধন 
পাণ্ডবদিগকে মারিবার জন্য কত রকম উপায়ের কথাই ভাবিয়া রাখিয়াছেন £ 
পাঁচ ভাইয়ের মধ্যে ঝগড়া বাধাইয়। দিলে, উহার! নিজেরাই কাটাকাটি করিয়া 
মরিবে । 


দ্রুপদকে ধন দিয়! বশ করিলেও কাজ চলিতে পারে। গুণ্ডা লাগাইয়। 
ভীমকে মারিয়া ফেলিতে পারিলে তো আর কথাই নাই। 
__ আর কিছু না হয়, উহাদিগকে ভুলাইয়| এখানে আনিয়া মারিবার ফন্দি 
করিলেও মন্দ হয় না। 

4 সকল পরামর্শ কর্ণের তত ভাল লাগিল না। তাঁহার ইচ্ছা এখনই 
যুদ্ধ করিয়া পাণ্ডবদিগকে বধ করেন। 

যাহা হউক, ধৃতরাষ্টর ইহাদের কথায় নিশ্চিন্ত হইতে না পারিয়া ভীন্ম দ্রোণ 
আর বিছুরকে ডাকাইলেন। 

“ভীষ্ম আর ড্রোণ দু'জনেই বলিলেন, পাণগুবদিগকে অর্ধেক রাজ্য ছাড়িয়া 

দিয়! তাহাদের সহিত বন্ধুত্ব করা উচিত, নহিলে বিপদ হইবে 1, 


আদিপর্ব an 


কিন্তু একথ! কর্ণের একেবারেই পছন্দ হইল না। রাগের চোটে ভদ্রতা 
ভুলিয়া গিয়া তিনি বলিতে লাগিলেন, মহারাজ, ইহারা আপনার টাকা খান, 
অথচ কী পরামর্শ দিলেন দেখুন! ইহারা কেমন লোক, আপনার কেমন বন্ধু 
ইহাতেই বুঝিয়| লইবেন ৷” 

বিদুর বলিলেন, “মহারাজ, ভাল কথা কেবল বলিলে কী হয়, তাহার 
মত কাজ হইলে তবে তো! উপকার হইবে। ভীষ্ম দ্রোণ উহার! এক-একজন 
কিরূপ মহংপুরুষ ভাবিয়া দেখুন। দূর্যোধন, কর্ণ, শকুনি, ইহারা গোয়ার, 
ইহাদের কথ। শুনিয়া চলিলে আপনাদের সর্বনাশ হইবে, একথা আমি বলিয়া 
রাখিতেছি।” 

কাজেই তখন ধৃতরাষ্ট্র আর কী করেন? তিনি ভীষ্ম, দ্রোণ আর বিছুরের 
মতেই মত দিয়া বলিলেন, 'বিদুর তুমি গিয়া উহাদের সকলকে আদরের সহিত 
লইয়া আইস ৷” 

বিদুর এই সংবাদ লইয়া পঞ্চাল দেশে যাইতে আর কিছুমাত্র বিলম্ব 
করিলেন না । অনেক দিন পরে পাণ্ডবদিগকে দেখিয়া তাহার যেমন আনন্দ 
হইল, পাগুবদেরও তেমনি তাহাকে দেখিয়া বরং তাহার চেয়ে অধিক সুখী 
হইল ৷ দ্রুপদ, কৃষ্ণ বলরাম ইহার! বিছুরকে যারপরনাই সম্মান দেখাইলেন। 

ধৃতরাষ্ট্রের ভাল বুদ্ধি হইয়াছে, ইহা তে! বেশ সুখের বিষয়। কাজেই 
পাণ্বের৷ দ্রুপদের অনুমতি লইয়া বিছুর কৃষ্ণ আর ব্লরামের সঙ্গে হস্তিনায় 
আসিলেন। আহা! নগরের লোকগুলির তাহাদিগকে দেখিয়া যে আনন্দ ! 
তাহার! যেন হাতে স্বর্গ পাইল! 

তারপর ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিকে বলিলেন, “বাবা যুধিষ্ঠির, তোমরা অর্ধেক 
রাজা লইয়া খাগুবপ্স্থে গিয়া বাস কর, তাহা হইলে আর দুর্যোধনের 
সহিত তোমাদের কোনরূপ ঝগড়া হইবে না 1" সুতরাং ধৃতরাষ্ট্রকে প্রণাম 
পূর্বক পাণুবেরা খাগুবপ্রস্থে আসিয়া অর্ধেক রাজ্য লইয়া সুখে বাস করিতে 
লাগিলেন । ন্‌ L 

এইরূপ সুখে তাহাদিগকে খাণ্ডবপ্রস্থে রাখিয়া কৃষ্ণ আর বলবাম তাহাদের 
বাড়ি দ্বারকায় চলিয়া গেলেন। j 

খাপ্ডবপ্রস্থ দেখিতে দেখিতে হন্তিনার চেয়েও বড় আর সুন্দর হইয়া 
উঠিল । মঠমন্দির লোক-জন হাট-বাজার দীঘি-পুকুর-বাগানে এমন শোভা 
আর অতি অল্প স্থানেই দেখা যায়ু। 

ইহার মধ্যে কী হইল, শুন। 

পাণ্ডবেরা গাচ ভাই আর 
অতিশয় মিষ্ট ছিল। দ্রৌপ 


দ্রৌপদী ইহাদের নিজেদের মধ্যে ব্যবহার 
দীর সঙ্গে তাঁহারা যারপরনাই ভদ্রতা করিয৷ 


৪৬ ছেলেদের মহাভারত 


চলিতেন। তিনি তাহাদের কোন একজনের সহিত কথাবার্তা কহিবার সময় 
আর-একজন গিয়া কখনও তাহাতে বাধা দিতেন না। এমনকি, তাহাদের" 
নিয়ম ছিল যে, যদি তাঁহাদের কেহ এইরূপ অভদ্রতা করেন, তবে তাহাকে 
বার বংসর সন্যাসী হইয়া বনে বাস করিতে হইবে । 

ইহার মধ্যে একদিন এক ব্রাহ্মণের গরু চোরে লইয়া গিয়াছে। ব্রাহ্মণ 
তো! খাওবপ্রস্থে আসিয়া মহা কান্না জুড়িয়াছেন, “হে পাণ্ডবগণঃ আমার গরু 
চোরে লইয়া গেল! হায় হায় ! আমার গরু চোরে লইয়া গেল 1, 

ব্রাহ্মণের কান্না শুনিয়! অর্জুন বলিলেন, “ভয় নাই ঠাকুর, এই আমি 
চোরকে সাজা দিতেছি ৷’ 

এই বলিয়া তিনি অস্ত্র আনিতে ছুটিয়া চলিয়াছেন, এমন সময় তাঁহার 
মনে হইল যে, অস্ত্রের ঘরে দ্রৌপদী আর যুধিষ্ঠির কথাবার্তা কহিতেছেন। 
তখন অর্জুন ভাবিলেন, “এখন গিয়া ইহাদের কথাবার্তায় বাধা দিলে অভদ্রতা 
হইবে, আর বার বৎসরের জন্য বনে যাইতে হইবে বটে, কিন্তু চোখের সামনে 
ব্রাহ্মণের গরু চোরে লইয়া যাইতেছে, ইহা! সহা হইবার নহে। বরং বনেই 
যাইব, তথাপি ব্রাহ্মণের গরু চোরে লইতে দিব না?” 

এই মনে করিযু| তিনি অস্ত্র লইয়া চোর ধরিতে বাহির হইলেন। চোরকে 
মারিয়া! ব্রাহ্মণের গরু আনিয়া দিতে তার বেশী বিলম্ব হইল না। ব্রাহ্মণ 
গরু লইয়া চীৎকারপূর্বক অ্র্ণনের প্রশংসা আর তাহাকে আশীর্বাদ করিতে 
করিতে ঘরে ফিবিলেন । 

তারপর অর্জুন যুধিষ্টিরের নিকট গিয়া বলিলেন, “দাদা, নিষুম যে 
ভাঙিল। এখন অনুমতি করুন, বনে যাই), 

যুধিষ্ঠির তো শুনিয়াই অবাক ! তাহার চোখ দিয়া জল পড়িতে লাগিল। 
তিনি বলিলেন, “সে কী ভাই, তোমার তে! কিছুমাত্র অভদ্র ব্যবহার হয় নাই ! 
আর তুমি ব্রাহ্মণের কাজ করিতে গিয়াছিলে ; সুতরাং একটা নিয়ম থাকিলেও, 
তোমার না গেলেই দোষ হইত। আমি তোমার দাদা, আমার কথা মান্য 
কর, আমি বলিতেছি তোমার বনে যাওরার দরকার নাই। লক্ষ্মী ভাই, তুমি 
চিন্তা করিও ন” 

অর্জুন বলিলেন, “দাদা, আপনিই তো কহিয়াছেন, মিথ্যা বলিয়া ধর্মকর্ম 
করিবে না, নিয়ম করিয়া তাহা! ভাঙিলে অন্তায় কাজ করা হইবে ; আমি 
অস্ত্র ছু ইয়া বলিতেছি, আমি তাহা পারিব না।? 

কাজেই যুধিষ্ঠির আর বিদায় না দিয়া থাকিতে পাঁরিলেন না। অর্জুন 
তাহার পায়ের ধুল। লইযা! বার বৎসরের জন্য বনে চলিয়া গেলেন । 

অর্জুন বনে থাকিবার সময় অনেক আশ্চর্ধ ঘটনা ঘটিয়াছিল। একদিন 


আদিপর্ ৪৭ . 


তিনি গঙ্গায় নামিয়! জান করিতেছেন, এমন সময় নাগরাজ কৌরবের কন্যা 
উলুগী তাহাকে ধরিয়া জলের ভিতর দিয়া একেবারে তাঁহাদের দেশে ( অর্থাৎ 
পাতালে ) নিয়া উপস্থিত করেন। তারপর যতক্ষণ না অর্জুন উলুগীকে বিবাহ 
করিতে রাজী হন, ততক্ষণ তিনি আসিতে দেন নাই । 

ইহার কিছুদিন পরে অর্জুন মণিপুরে * যান, আর সেখানকার রাজার কন্যা 
চিত্রাজদার সহিত তীহার বিবাহ হয় । 

ইহার পরে অর্জুন গঙ্গার ধারে আসিয়া পাঁচটি তীর্থ দেখিতে পাইলেন । 
তীর্ঘগুলি খুব সুন্দর, অথচ তাহাতে লোকজন নাই। ইহাতে তিনি আশ্চর্য 
হইয়া জিজ্ঞাসা করিলেন, ইহার কারণ কি? | 

তাহা শুনিয়া কয়েকজন মুনি বলিলেন, ‘এই পাঁচ তীৰ্থে পাঁচ কুমির আছে, 
কেহ জলে নামিলেই তাহারা তাহাকে টানিয়া খায় ; তাই এখানে কেহ স্নান 
করিতে আসে না) . . 

একথা শুনিয়া! অর্জুন কুমির দেখিতে চাহিলেন । মুনিরা অনেক নিষেধ 
করিলেও শুনিলেন না । 

এই পাঁচ তীর্থের একটাতে গিয়া অর্জুন স্নান করিবার জন্য যেই জলে 
নামিয়াছেন, অমনি এক প্রকাণ্ড কুমির আসিয়। তাঁহার পা কামড়াইয়া 
ধরিয়াছে। আর অর্জুনও সেই মুহুর্তেই কুমিরকে ধরিয়া টানিতে টানিতে ' 
একেবারে ডাঙায় আনিয়া! তুলিয়াছেন । 

‘কিন্তু কী আশ্চর্য ! ভাঙায় আসিয়াই কুমির আর কুমির নাই ; সে পরম! 
সুন্দরী একটা কন্যা হইয়া গিয়াছে। অর্জুন তো দেখিয়া অবাক ! তিনি 
কন্যাকে জিজ্ঞাসা করিলেন, ‘ইহার অর্থ কী? তুমি কে? 

কন্যা বলিল, “মহাশয়, আমি অগ্মরা ; আমার নাম বর্গী। আমার চারিটি 
সী আছে, তাঁহাদের নাম সৌরভেয়ী, সমীচি, বুদ্ধদ! আর লতা। আমরা এক 
তপম্বীকে অমান্য করিয়াছিলাম, তাহাতে তিনি রাগিয়া আমাদিগকে কুমির 
করিয়। দেন। তপস্বী বলিয়াছিলেন যে, কোন মানুষ আমাদিগকে জল 
হইতে টানিয়া তুলিতে পারিলেই আমাদের শাপ দূর হইবে । তাই আমরা 
পাঁচজন এই পাঁচ তীর্থে বাস করি, আর মানুষ জলে নামিলেই তাহাকে 
ধরিয়া লইয়া যাই। কিন্তু এ পর্যন্ত আর কেহ আমাদিগকে টানিয়া! ডাঙায় 
তুলিতে পারে নাই, কাজেই আমরাও এতদিন কুমির থাকিয়া গিয়াছি। আজ 
'আঁপনি আমাকে রক্ষা করিলেন; এখন আমার সখী চাঁরিটিকে উদ্ধার 
করুন।” 


অর্জুন তখনই আর চারি তীর্থে গিয়া, সেখানকার চারিটি কুমিরকে 
* এই মণিপুর উড়িস্তার কাছে ছিল। 


ই ছেলেদের মহাভারত 


টানিয়া তুলিলেন। পাঁচটি অপ্দরা পাপের দায় হইতে মুক্তি পাইয়া ন্বর্গে 
চলিয়া গেল। 

ইহার পর নানাগ্রকার তীর্থ দেখিতে দেখিতে অর্জুন ক্রমে প্রভাস তীর্থে 
উপস্থিত হইলেন। এই তীর্থ কৃষ্ণের রাজ্যের মধ্যে। কৃষ্ণ অর্জুনের সংবাদ 
পাইয়া সেখানে আসিয়া তীহাকে দ্বারকায লইয়া গেলেন । 

বলরাম এবং কৃষ্ণের একটি ভগিনী ছিলেন, তাহার নাম নুভদ্রা। সুভদ্রার 
সহিত যেমন করিয়া অর্জুনের বিবাহ হইয়াছিল, সে এক আশ্চর্য কথা । 

রূপে গুণে সুভদ্রার মত মেয়ে অতি কমই দেখা যায়। তাহাকে দেখিয়া 
অঙ্ুু'নের বড়ই ভাল লাগিল ৷ 

কৃষ্ণ অসাধারণ বুদ্ধিমান লোক ছিলেন। তিনি সহজেই বুঝিতে পাঁরিলেন 
যে, অর্জন স্ুভদ্রাকে বিবাহ করিতে চাহেন। ইহাতে তাহার মনে অতিশয় 
আনন্দ হইল, কারণ অর্জুনকে তিনি অত্যন্ত স্মেহ করিতেন, আর জানিতেন 
যে, সুভদ্রার সহিত বিবাহ দিবার জন্য এমন গুণবান লোক আর পাওয়া 
যাইবে না। | 
. এখন, এ বিবাহ কিরূপে হইতে পারে, কৃষ্ণ তাহাই ভাবিতে লাগিলেন । 
ক্ত্রিয়দের বিবাহের নানারূপ নিয়ম আছে, কন্যাকে বলপূর্বক লইয়া গিয়া বিবাহ 
করা তাহার মধ্যে একটি । কৃষ্ণ বলিলেন, “এ নিয়মটি আমার বেশ লাগে। 
কেননা, ইহাতে বুঝা যায় যে, বর খুব বীরপুরুষ, আর কন্যার জন্য অনেক বিপদ 
ও পরিশ্রম সহা করিতে প্রস্তুত ৷” 

সুতরাং স্থির হইল যে, যুধিষ্িরের অনুমতি পাইলে অর্জুন সুভদ্রাকে জোর 
করিয়া! বিবাহ করিবেন । 

যুধিষ্টিরের অনুমতি সহজেই পাওয়া গেল, এখন বিবাহ হইলেই হয়। এ 
বিষয়ে সকল কথা কৃষ্ণ আর অর্জন দুইজনে ঠিক করিলেন; দ্বারকায় আব 
কেহ জানিতে পারিল না। 

ইহার মধ্যে একদিন সুভদ্রা রৈবতক পর্বতে দেবতার পুজা করিতে 
গিয়াছেন। অর্জন দেখিলেন এই তাঁহার সুযোগ । তিনি তাড়াতাড়ি যোদ্ধার 
বেশে অস্ত্রশস্ত্র হাতে সুন্দর রথে চড়িয়া সেইখানে গিয়া, উপস্থিত হইলেন ৷ 

নুভদ্রার পূজা-অর্চন| শেষ হইয়াছে, এখন দ্বারকায় ফিরিতে হইবে, এমন 
সময় অর্জুন আসিয়া তাহাকে রথে তুলিয়া দে-ছুট। সঙ্গের লোকেরা তখন 
মহা কোলাহল আরম্ভ করিয়া দিল। কেহ ছারকায় সংবাদ দিতে যায়, কেহ 
প্রহরীকে ডাকে, আর সকলে খালি হাউমাউ আর ছুটাছুটি করে। 

এদিকে দ্বারকার বড় বড় বীরের! রাগে অস্থির। এত বড় স্পর্ধা! 
আমাদিগকে এমন অপমান ! তাঁহারা সকলে বর্ম-চর্ম লইয়া রথ সাজাইয়া 


আদিপর্ব ৪৯ 
্রস্তুত। বলরাম তো এতই  রাগিয়াছেন যে, সেই দিনই বা সকল কৌরব 
মারিয়া শেষ করেন ! 

এমন সময় কৃষ্ণ বলিলেন, ‘তোমরা যে চটিয়াছ, বল দেখি অজু নের কী 
দোষ? ক্ষত্রিয়েরা তো এইরূপ বিবাহকেই খুব ভাল বিবাহ মনে করে। 
অর্জুন তাহাই করিয়াছেন অর্জুন স্ভদ্রাকে বিবাহ করিবেন, ইহা! আমাদের 
পক্ষে নিতান্তই সুখের কথা। আর তিনি বীরপুরুষ, সুতরাং জোর দেখানো 
তাঁহার মত লোকের উপযুক্ত কাজই হইয়াছে । তোমরা যে ইহাতে অপমান 
মনে করিতেছ, অপমান কিসে হইবে জান? অর্জন যদি সুভদ্রাকে লইয়া 
দেশে চলিয়া যান, তবেই অপমান। আর তিনি কেমন বীর, তাহাও তো 
জান। জোর করিয়া তাহাকে কিছুতেই আটকাইতে পারিবে না। আমার 
কথা যদি শুন, তবে এইবেলা তাহাকে মিষ্ট কথায় খুশী করিয়া ফিরাও। 
তাহাকে ঘরে আনিয়া আদর করিয়া বিবাহ দাও, তাহা হইলে আর অপমানের 
কিছুই থাকিবে না, আনন্দের কথা হইবে ? 

কৃষ্ণের কথায় যাদবেরা* তাড়াতাড়ি অর্জুনকে মিষ্ট কথায় ডাকিয়া 
ফিরাইলেন। তারপর ধুমধামের সহিত তাহার আর স্থভদ্রার বিবাহ হইল। 

বিবাহের পর অর্জুন ছারকা হইতে পুরুষতীথে যান। এইরূপে ক্রমে 
তাহার বার বৎসর বনবাস শেষ হওয়াতে, তিনি সুভদ্ৰা এবং কৃষ্ণ বলরাম 
প্রভৃতিকে সঙ্গে লইয়া খাণ্ডবপ্রস্থে চলিয়া আসিলেন। সেখানে কয়েকদিন 
খুব আনন্দেই কাটিল। তারপর কৃষ্ণ ছাড়া যাদবদিগের আর সকলে চলিয়া 


গেলেন। 

ইহার পর একদিন কৃষ্ণ আর অ দ্রৌপদী নুভদ্রা প্রভৃতিকে লইয়া 
যমুনার ধারে বেড়াতে যান। সেখানে সকলেই আমোদ-প্রমোদ করিতেছেন 
দেখিয়া কৃষ্ণ আর অর্জুন খানিক দূরে একটি নির্জন স্থানে বসিয়া কথাবাা 


* কহিতে লাগিলেন। 
এমন সুময় জটাচীরধারী (অর্থাৎ মাথায় জটাওয়ালা ও গাছের ছাল পরা) 


আর পিঙ্গল বর্ণের দাড়ি-গৌঁফওয়ালা এই লম্বা এক ত্রাঙ্মণ তাহাদের সামনে . 
আসিয়া উপস্থিত হইলেন । তাহার রঙ কীচা সোনার মত, আর তেজ 


আপনাদের নিক 
4 বলিলেন, ‘আপনি কী খাইতে চাহেন বলুন, আমর] 
ভিডি 


কৃষ্ণ আর অজু, 
+ অর্থাৎ কৃষঃ যে বংশে জন্মিয়াছেন সেই বংশের লোকেরা? ইহাদের পূর্বপুরুষের 
নাম ছিল “ঘা, তাই ইহাদের বলে 'ঘাদব'। 
ছে. মে._৪ 


39 রি ছেলেদের মহাভারত 


আনিয়া দিতেছি ৷’ ব্ৰাহ্মণ বলিলেন, “মিঠাই-মণ্ডা ভাত-ব্যপ্তন আমি কিছুই 
খাই না। আমি খাণ্ডব নামক খনটি খাইব, আপনারা ভাহারই উপায় করিয়া 
দিন 

কী অদ্ভুত জলযোগ ! আর ব্রাহ্মণটিও যে কম অদ্ভুত নহেন, তাহা তাহার 
পরিচয় শুনিলেই বুঝিতে পারিবে। ব্রাহ্মণ বলিলেন, ‘আমি অগ্নি। আমার 
নিতান্তই ইচ্ছা, খাণ্ডব বনটাকে খাই। কিন্তু দেই বনে ইন্দ্রের বন্ধু তক্ষক নাগ 
আর তাহার পরিবার থাকাতে, আমি সেখানে গেলেই ইন্দ্র বৃষ্টি ফেলিয়া 
আমাকে নিভাইয়া দেন। তাই আমি আপনাদের নিকট আসিয়াছি । 
আপনারা যদি বৃষ্টি থামাইয়া আর বনের পশুগুলিকে আটকাইয়। রাখিতে 
পারেন, তবে আমার কিঞ্চিৎ ভোজন হয় ৷” 

ব্যাপারখানা কী জান? শ্বেতকী বলিয়া একজন রাজ! ছিলেন, তাঁহার 
কাজ ছিল কেবল যজ্ঞ করা। সে কি যেমন-তেমন যজ্ঞ ! তাহার যজ্ঞে 
খাটিয়া মুনিরা রোগা হইয়া গেলেন, ধোয়াযু ইহাদের চোখে ছানি পড়িল, 
শেষে আবু ন! পারিয়। তাহারা রাজার কাজই ছাড়িয়া দিলেন । 

ইহাতে নিতান্ত দুখিত হইয়। শ্বেতকী শিবের তপস্তা আরম্ভ করাতে শিব 
বলিলেন, “তুমি বার বৎসর ক্রমাগত অগ্নিকে ঘি খাওয়া ইয়া! খুশী কর? তারপর 
দেখা যাইবে ৷’ 4 

রাজ! ক্রমাগত বার বৎসর অগ্নিকে ঘি খাওয়াইলেন। তাহাতে শিব সম্তষ্ট 
হইয়া৷ দুৰ্বাস! মুনিকে দিয়। তাহার যজ্ঞ করাইয়। দিলেন । 

বাজার যজ্ঞ হইল বটে, কিন্ত এত ঘি অগ্নির সহ্য হইল না। তাঁহার 
পেট ভার হইল, ক্ষুধা মরিরা গেল। কাজেই তখন বেচারা ব্যস্তভাবে 
ব্রহ্মার নিকট গিয়া। উপস্থিত হইলেন। ব্রহ্মা তাহার কথা শুনিয়া বলিলেন, 
‘এত ঘি খাইয়াছ, তাই তোমার মন্দাগ্রি হইয়াছে (অর্থাৎ ক্ষুধা চলিয়া 
গিয়াছে )। এখন খুব খানিকটা মাংস খাও গিয়া» তবেই সারিয়া যাইবে ॥ 
খাণ্ডব বনে অনেক জন্ত থাকে, সেটাকে পোড়াইতে পার তে। তোমার কাজ 
হয 1 bo 

অগ্নি তখনই খাগুব বনে চলিয়া আসিলেন। সেখানে আসিয়া তাহার 
কিরূপ দশা হইফাছিল, তাহা শুনিয়াছ। তিনি কেবল ইন্দ্রের কথাই 
বলিয়াছেন, কিন্তু সেই বনের জন্তরাও তাঁহাকে কম নাকাল করে নাই । 
সেখানকার হাতিগুলি শুড়ে করিয়া জল ঢালিয়া তাহাকে নিভাইয়া দিল । 
অন্য জন্তরাও তাহার. কতই দুর্গতি করিল। সাত বার সেই বন পৌড়াইতে 
গিয়া সাত বারই তিনি এইবূপে জব্দ হইয়া আসিলেন। 

শেষে ব্রহ্ম তাহাকে বলিলেন, ‘তুমি কৃষ্ণ আর অ নের কাছে যাও। ' 


আদিপর্ব ৫১ 


তাহারা চেষ্টা করিলে ইন্দ্রকে আটকাইতে পারেন, জন্তদিগকেও থামাইয়া 
রাখিতে পারেন।” তার পরে কি হইয়াছে, তোমরা জান। 

অগ্নির কথা শুনিয়া অর্জুন বলিলেন, “আমার তেমন ভাল ধনুক বা রথ 
নাই, আর কৃষ্ণের হাতেও অস্ত্র নাই । আমাদিগকে এ সকল জিনিস আনিয়া 
দিলে আমর! কাজ করিতে প্রস্তুত আছি ৷” 

একথায় অগ্নি বরুণের নিকট হইতে গাণ্ডীব নামক ধনুক, অক্ষয় তৃণ ও 
কপিধ্বজ নামক রথ আনিয়া অর্জুনকে দিলেন। সেই রথের উপরে এক 
ভয়ংকর বানরের মুতি থাকাতে উহার ‘কপিধ্বজ’ নাম হয়। অতি আশ্চর্য 
রথ, বিশ্বকর্মার তৈয়ারী। ঘোড়াগুলি গন্ধের দেশের । আর ধনুকের কথা 
কী বলিব ৷ ত্র্ধা নিজে উহা প্রস্তুত করেন। অর্জুন সে ধন্থুকে গুণ চড়াইবার 
সময় তাহার ভীষণ শবে ত্রিভুবন কীপিয়া উঠিল । 

অগ্ভি অজু'নকে এই সকল জিনিস, আর কৃষ্ণকে সুদর্শন নামক একখানি 
চক্র ( অর্থাৎ চাকার ন্যায় অস্ত্র) আর কৌমুদকী নামক একটি গদা দিলেন। 
সেই চক্রকে কিছুতেই আটকাইতে পারে না। যাহাকে মারিবে তাহার 
আর বক্ষা নাই। চক্র তাহাকে বধ করিয়া আবার হাতে ফিরিয়া আসিবেই 
আসিবে। অস্ত্র পাইয়া কৃষ্ণ আর অর্জন অগ্রিকে বলিলেন, ‘আচ্ছা, তবে 
এখন আপনি গিয়া বন পোড়াইতে থাকুন। আমরা আপনার সাহায্য 
করিতেছি)” 

অমনি খাণ্ডব বনের চারিদিকে ভয়ানক আগুন জ্বলিয়া উঠিল । খাণ্ডব 
দাহনের (অর্থাৎ খাণ্ডব পোড়ানোর ) ন্যায় ভয়ানক অগ্নিকাণ্ড খুব কমই 
হইয়াছে । আগ্তনের শিখা হড়-হড় ঘড়-ঘড় গর্জনে আকাশ ছাইয়া ফেলিল, 
আর তাহার সঙ্গে-সঙ্গে পর্বতাকার কালো ধোঁয়া উঠিয়া দিনকে অমাবস্তার 
রাত্রির মত করিয়া! দিল। জীবজন্ত সকলে চিৎকার করিতে করিতে উধবশ্বাসে 
ছুটিয়াও কৃষ্ণ আর অর্জুনের জন্য পলাইতে পারিল না। কৃষ্ণের চক্র এমনি 
যে, কোন জন্ত বাহিরে দেখা দিতে-না-দিতেই সে তাহাকে কাটিয়া ছুইখানি 
করে। অর্জুনের তীর এমনি যে, ফডিংটিকে পর্যন্ত উড়িয়া পলাইতে দেয় নাঁ। 
তাহার রথ সে সময়ে এমনি বেগে সেই বনের চারিদিকে ঘুরিয়া বেড়াইতে 
লাগিল যে, উহাদিগকে স্পষ্ট করিয়া দেখিতেই পাওয়া যায় না। কত ভজন্ত 
কত পাখি যে পুড়িয়া মরিল তাহা ভাবিয়াও শেষ করা! যায় না । খাল-বিলের 
জল টগবগ করিয়া ফুটিতে লাগিল। মাছ কচ্ছপ কুমির সকলেই সিদ্ধ হইয়া 
গেল। আগুনের শব্দ, জন্তদিগের চিৎকার মিলিয়া ঝড়, বজ্রপাত আর সমুদ্রের 


গর্জনকেও হারাইয়! দিল ৷ } 
আগ্তনের তেজে দেবতারা ভয়ে কীপিতে কীপিতে ইন্দ্রের নিকট গিয়া 


৫২ ছেলেছের মহাভারত 


বলিলেন, ‘হে ইন্দ্র, আজ অগ্নি কী জন্য পৃথিবীকে ভম্ম করিতে গিয়াছে? আজ 
কি স্থষ্টির শেষ দিন উপস্থিত ? 

তাহাদের কথায় ইন্দ্র অমনি উনপঞ্চাশ পবন আর ঘোরতর কালো 
মেঘসকলকে লইয়া আগুন নিভাইতে চলিলেন। কিন্তু সে আগুনের তেজে 
তাহার মেঘ বৃষ্টি আকাশেই শুষিয়া গেল। মেঘ হারিলে ইন্দ্র মহাঁমেঘদিগকে 
ভাকিলেন, যাহারা মনে করিলে ব্ৰহ্মাণ্ড তল করিয়া দিতে পারে। কিন্তু সেই 
সাংঘাতিক মেঘও অর্জুনের বাণে উড়িয়া গেল । 

সেই বনে ইন্দ্রের বন্ধু তক্ষক সাপের বাড়ি। তক্ষক তখন বাড়ি ছিলেন 
নাঃ কিন্তু তাহার স্ত্রী ও পুত্র ছিলেন। তক্ষকের পুত্র অশ্বসেনের মা তো পুডিয়া 
মারা গেলেন। ইহার মধ্যে ইন্দ্র একবার ফাঁকি দিয়া! অর্জুনকে অজ্ঞান করিতে 
পারিযাছিলেন, তাই রক্ষা ঃ নইলে অশ্বসেনকে তাহার মায়ের পরেই যাইতে 
হইত। - 

বৃষ্টি করিয়া; বাজ ফেলিযা, পর্বত ছু'ডিয়া ইন্দ্র কিছুতেই কৃষ্ণ আর 
অর্জুনকে জব্দ করিতে পারিলেন ন! । ইন্দ্রের পর্বত অর্জুনের বাণে কাটিয়া 
খণ্ড-খণ্ড হইল । তখন বোধ হইল যেন আকাশের গ্রহগুলি ছুটিয়া 
পড়িতেছে। 

দেবতাদের বড় খোলা মন। তাই যখন দেখিলেন যে, তিনি কিছুতেই 
কৃষ্ণ আর অর্জুনকে জীটিতে পারিতেছেন না, তখন ইন্দ্র যারপরনাই সন্তষ্ট হইয়া 
তাহাদিগকে প্রশংসা করিতে করিতে চলিয়া গেলেন । 

তখন খাণ্ডৰ বন পৌঁড়াইতে কোন বাধাই রহিল না।. সেই ভয়ানক 
আগুনের হাত হইতে কেবল ছয়টি প্রাণী রক্ষা পাইয়াছিল। 

এই ছয়টির একটি অবশ্য অশ্বসেন, আর একটি ময় নামক দানব। এই 
ব্যক্তি হাত জোড় করিয়া অর্জুনকে এমনি মিনতি করিতে লাগিল যে, অর্জুন 
দয়া করিয়া তাহাকে ছাড়িয়া দিলেন। আর চারিটি প্রাণী চারিটি বকের ছানা, 
ইহাদিগকে অগ্নি দয়া করিযু! পোড়ান নাই। 

খাণ্ডর বন খাইয়া অগ্থির অনুখ সারিয়াছিল কি না তাহা মহাভারতে লেখা 
নাই। সে যাহা হউক, তিনি ভোজন শেষ করিয়া বড়ই আনন্দিত হইলেন ৷ 
ইন্দ্র যে কৃষ্ণ আর অর্জুনের উপর খুব খুনী হইয়াছিলেন, একথা তো আগেই 
বলিযাছি। তথ বলিলেন, “তোমরা যাহ! করিলে, দেবতারাও তাহা করিতে 
পারেন না। এখন তোমবা কী বর চাহ % 

অরুন বলিলেন, “আমাকে সকল রকম অন্তর দিন, এই আমার প্রার্থনা 


AR TG কর, তাহা হইলেই আমি অন্তর 
Le 


সভাপব ূ ৫৩ 


কৃষ্ণ বলিলেন, অর্জুনের সহিত আমার বন্ধুত্ব যেন চিরদিন থাকে ।” 

অগ্নি বলিলেন, ‘তথাস্ত’ ( অর্থাৎ তাহাই হউক ))। 

তারপর অগ্নি কৃষ্ণ আর অর্জুনের অনেক প্রশংসা করিয়া সেখান হইতে 
চলিয়া গেলেন * আর কৃষ্ণ অর্জুন এবং ময় দানব যমুনার তীরে বসিয়া 


কথাবার্তা বলিতে লাগিলেন । 
৩ 


অগ্নি আর ইন্দ্র চলিয়! গেলে পরে ময় দানব জোড় হাতে অর্ভূনকে বলিল, 
‘আপনি আমার প্রাণ বাঁচাইয়াছেন। অনুমতি করুন, আমি আপনার কী 
উপকার করিব ! 

অর্জুন বলিলেন, তুমি সন্তষ্ট হইয়াছ, ইহাই আমার উপকার। আর 
কিছু করিতে হইবে না৷? y 

কিন্ত ময় ইহাতে সন্তুষ্ট হইল না। সে যে-সে লোক নহে। দেবতাদের 
মধ্যে বিশ্বকর্মা যেমন সকল রকম কারিকুরির ওস্তাদ আর অসাধারণ ক্ষমতা- 
শালী লোক, দানবদিগের মধ্যে ময়ও সেইরূপ। তাহার নিতীস্তই ইচ্ছা 
যে, অর্জুনের জন্য বড় রকমের কোন কাজ করে। ৃ 

তাহার মিনতি দেখিয়া শেষে অর্জুন বলিলেন, “তুমি কৃষ্ণের কোন কাজ 
করিয়া দাও, তাহা হইলেই আমাদের উপকার হইবে 

কৃষ্ণ বলিলেন, ‘তুমি মহারাজ যুধিষ্িরের জন্য এমন একটা সভাঘর করিয়া 
দাও যে, আর কেহ তেমন করিতে না পারে।' 

ময় সম্তোষের সহিত একথায় রাজী হইল। তারপর কৃষ্ণ আর অর্জুন 
তাহাকে সঙ্গে করিয়া যুধিষ্টিরের নিকট লইয়া গেলেন। সেখানে অবশ্য 
তাহার আদর-যত্বের কোন ত্রুটি হইল না। 

তারপর মভাগৃহের আয়োজন আরম্ভ হইল ৷ সভাগৃহটি যে কিরূপ তাহা 
ইহাতেই বুঝিতে পারিবে যে, সেটি ৫০০০ হাত লম্বা ছিল। এমন সভার 
আয়োজন কি- যেখানে-সেখানে মিলে! এদেশে সে সব জিনিস জন্মায় 
না। বহুকাল পূর্বে দানবরাজ বৃষপর্ধা যজ্ঞের জন্য কৈলাস পর্বতের উত্তরে 


৫৪... _. ছেলেদের মহাভারত 


. এই ময়কে দিয়াই এক অতি আশ্চর্য সভা প্রস্তুত করান। যুধিষ্ঠিরের সভার 
জন্য ময় সেই সভার মণিমুক্তা আর স্টিক লইয়া আসিল । সেখানে বিন্দু 
সরোবর নামে একটি সরোবরের ভিতরে বৃষপর্ধার সোনার গদা আর বরণের 
দেবদত্ত নামক বিশাল শঙ্খও ছিল । ময় ভীমের জন্য সেই গদা আর অর্জুনের 

. জন্য বরুণের শঙ্খটিও আনিতে ভুলিল না। 

চৌদ্দ মাসে সভাঘর প্রস্তুত হইল। সে সভা! কিরূপ সুন্দর হইয়াছিল, - 
তাহা আমি কী বলিব! ইটের বদলে তাহা ক্ষটিক দিয়া গাথা। সেই 
স্ষউকের উপর সূর্যের আলোক পড়িয়া না জানি কেমন বক্বক্‌ করিত! 

. সেখানে বাগান তে ছিলই, তাহার গাছপালা ছিল সোনার, আর ফুল মণি- 
মাণিক্যের। আর ভিতরের সাজ-কাজ, সে যে কী আশ্চর্য রকমের ছিল 
তাহা বুঝাইব কী, আমিই বুঝিতে পারিতেছি না। আমি তো গরীব মানুষ, 
বড় বড় রাজীদেরই তাহাতে ধোকা লাগিয়া গিয়াছিল। স্ফটিকের পুকুর 
দেখিয়া! তাহারা সেটাকে পুকুর বলিয়া বুঝিতে পারেন নাই,_ তাহার! 
গিয়াছিলেন তাহার উপর দিয়! হাটিতে। পরে একটা হাঁসির কাণ্ড হইয়া 
গেলে তবে বুঝিলেন যে, উহ! জল। 

এমনি সুন্দর বাড়ি, এমনি সুন্দর বাগান, আর তাহাতে তেমনি সুন্দর 
মাছের খেলা, ফুলের গন্ধ, পাখির গান! বুঝিয়া লও সভাটি কেমন ছিল ! 
আট হাজার বিকট রাক্ষস সেই সভায় পাহারা! দিত। 

সভা দেখিয়া পাণ্ডবেরা খুশী হইবেন, তাহাতে আশ্চর্য কী! তেমন সভা 
কেবল ন্বর্গেই আছে, পৃথিবীতে তেমন আর কেহ দেখে নাই। পৃথিবীর : 
রাজা-রাজড়া মুনি-খষি ইহারা সকলেই সে সভা দেখিতে আসিলেন। স্বর্গ 
হইতে নারদ পারিজাত, রৈবত, সুমুখ, ধৌম্য প্রভৃতি দেবধিরা অবধি সভা 
দেখিতে আসিবার লোভ সামলাইতে পারিলেন না। 

নারদ যুধিষ্ঠিকে ইন্দ্র, যম, বরুণ, কুবের আর ব্রহ্মার সভার সম্বন্ধে 
অনেক আশ্চর্য সংবাদ শুনাইলেন। ইহ! ছাড়া মহারাজ পাঁণ্ডুরও দু-একটি 
সংবাদ ছিল। স্বর্গ হইতে আসিবার সময় পাগুর সহিত তাঁহার দেখা হয়৷ 
তখন পা তাহাকে বলিলেন, “মহফি, ‘আপনি পৃথিবীতে যাইতেছেন, 
যুধিষ্টিকে বলিবেন যেন রাজন্থয় যজ্ঞ করে। বাজসূয় যজ্ঞের গুণে রাজ! 
হরিশচন্্র ইন্দ্রের সভায় কত সুখে বাস করিতেছেন যুধিটির দে যজ্ঞ করিলে 

আমিও সেইরূপ সুখে সেখানে থাকিতে পাইব 1 . 

নারদ যুধিষটিরকে এই সংবাদ দিয়! সেখান হইতে চলিয়া গেলেন ৷ 
রাজস্থয় অতি কঠিন যজ্ঞ। পৃথিবীতে তাবৎ বাজার নিকট হইতে কর 
আদায় করিয়া তাহার দ্বারা এই যজ্ঞ করিতে হয়, সুতরাং এই যজ্ঞে 


সভাপর্ব ৫৫২ 


বাধা দিতে অন্য রাজারা বিধিমতে চেষ্টা করে। নিজের বল বুদ্ধি আর 
বন্ধুবান্ধব খুব বেশিরকম না থাকিলে ইহা! সম্ভবই হয় না। কাজেই রাজস্থয়ের 
কথা শুনিয়া পাগ্বেরা বড়ই ভাবনায় পড়িলেন। এ ষজ্ঞ না করিলেই নয়, 
অথচ কাজটি ভারি কঠিন। 

বল বুদ্ধি পাণ্ডবদের যথেষ্ট, বন্ধবান্ধবদেরও অভাব নাই, যুধিষ্টিরকে সকলে 
প্রাণ ভরিয়া ভালবাসে । ভীম অর্জুনের সাহস আর ক্ষমতায় প্রজার সকল 
ভার দূর হইয়াছে, শত্রুরা দেশ ছাড়িয়া পলাইয়াছে। নকুলের ম্যায় বিচারে 
আর সহদেবের মিষ্ট ব্যবহারে লোকে মোহিত। সুতরাং এ সকল বিষয়ে 
পাগুবদের বেশ ভরসার কথাই ছিল। মন্ত্রীরা এক বাক্যে যুধিষ্ঠিরকে যজ্ঞ 
করিতে উৎসাহ দিলেন । 

কিন্ত ইহাদের কথায় যুধিষ্টিরের চিন্তা দূর হইল না। পরামর্শ দিবার 
একটি লোক আছেন__কৃষ্ণ। তিনি বলিলে তবে একাজে হাত দেওয়া যায় । 
এই ভাবিয়া যুধিষ্ঠির কৃষ্ণকে আনাইলেন। 

কৃষ্ণ আসিলে যুধিষ্ঠির তাঁহাকে বলিলেন, “ভাই, রাজস্থযু যজ্ঞ করিতে 
ইচ্ছা। করিয়াছি; তুমি কী বল? আর সকলে তো খুব উৎসাহ দিতেছে, 
কিন্তু উহাদের কথায় আমার ভরসা হয় না। তুমি যাহা বলিবে, তাহাই আমি, 
বঝিব ঠিক।” 

কৃষ্ণ বলিলেন, “মহারাজ, আপনি রাজন্ুয় যজ্ঞ করিবার উপযুক্ত লোক 
তাহাতে সন্দেহ নাই৷ কিন্তু ইহার মধ্যে ভয়ের একটা কথা আছে । মগধের 
রাজা জরাসন্ধের এখন অসাধারণ ক্ষমতা। পৃথিবীর সকল রাজাকে সে 
পরাজয় করিয়াছে । শিশুপাল উহার সেনাপতি, সেও একজন অসাধারণ 
যোদ্ধা। তারপর বক্র, ভগদত্ত, শৈল্য, পৌত্ডি.ক, ভীগ্মক প্রভৃতি অনেক বড় 
বড় যোদ্ধা তাহার বন্ধু। উহার ভয়ে কত শত বাজা যে দেশ ছাড়িয়া 
পলাইয়াছে তাহার সংখ্যা নাই। এমনকি, আমরা উহার ভয়ে মথুরা ছাড়িয়া 
দ্বারকায় আসিয়া বাস করিতেছি। অনেক রাজাকে ধরিয়া আনিয়া দু 
তাহার দুর্গের ভিতরে বন্দী করিয়াছে। এ ব্যক্তি বীচিয়া থাকিতে আপনার 
রাঁজনুয় হওয়া অসম্ভব । ইহাকে আগে মারিয়া রাজাদিগকে ছাড়াইয়া নিতে 
চেষ্টা করুন, নহিলে রাজস্থয় করিতে পারিবেন না।' 

যুধিষ্ঠির বলিলেন, “এই জরাসন্ধকে লইয়া তো বড় মুশকিল দেখতেছি! 
তুমি নিজে উহাকে এত ভয় কর, আমাদের সাহস কিসে হইবে? তুমি, 
বলরাম, ভীম আর অর্জন, এই চারিজনের কেহ কি উহাকে মারিতেপার না i 

ইহা শুনিয়া ভীম বলিলেন, কৃষ্ণের বুদ্ধি আছে, আমার বল আছে, আর 
অজু নের সাহস আছে । আমরা তিনজনে মিলিয়! জরাসন্ধকে বধ করিব ।' 


২৯ 


৫৬ ছেলেদের মহাভারত 


কৃষ্ণ বলিলেন, “জরাসন্ধ ছিয়াশিটি বড় বড় রাজাকে আনিয়া! ছাগলের মত 
বাঁধিয়া রাখিয়াছে। আর চৌদ্দটিকে আনিতে পারিলেই একশতটি হয়; 
তখন উহাদিগকে বলি দিবে। এই ‘সকল রাজাকে ছাড়াইতে চেষ্টা করা 
উচিত হইতেছে । যে জরামন্ধকে মারিয়া এ কাজ করিতে পারিবে, সে সম্রাট 
হইতে পারিবে, সন্দেহ নাই 7 

যুধিষ্ঠির বলিলেন, ‘আমি সম্রাট হওয়ার লোভে তোমাদিগকে এমন বিপদে 
ফেলিতে পারিব না। আমার রাজন্ুয়ে কাজ নাই ।” 

এই সময়ে অন সেখানে আসিলেন। তিনি বলিলেন, ‘আমরা ভাল 
ভাল অস্ত্র পাইয়াছি, আমাদের বলও যথেষ্ট আছে। এসব থাকিতে শক্রর 
সামনে চুপ করিয়া থাকা! ভাল নহে। আমরা যুদ্ধ করিব» 

জরাসন্ধ মগধের রাজা, ইহার পিতার নাম বৃহদ্রথ। বৃহদ্রথের ছুই রানী 
ছিলেন। অনেকদিন পর্যন্ত ইহাদের সন্তান না হওয়ায় রাজার মনে বড়ই 
দুঃখ ছিল। ইহার মধ্যে একদিন মহধি চণ্ডকৌশিক রাজবাড়ির নিকটে 
এক আমগাছের তলায় বসিয়া বিশ্রাম করিতেছিলেন। একথা শুনিবামাত্র 
রাজা মুনির নিকটে গিয়া তাহার অনেক সেবাপূর্বক নিজের দুঃখের কথা 
জানাইলেন। তখন মুনি ধ্যানে বসিতেই গাছ হইতে একটি সুন্দর আম 
তাঁহার কোলের উপর পড়িল। “দেই আমটি রাজাকে দিয়! তিনি বলিলেন, 
মহারাজ, রানীর এই আম খাইলে তোমার পুত্র হইবে। ছুই রানী সেই 
আমটিকে. ভাগ করিয়া খাইলেন। ইহাতে তাহাদের দুইজনের ছুই ছেলে 
. হইল বটে, কিন্তু দে অতি অন্ভুত রকমের ছেলে । তাহাদিগকে মানুষ বলা 
যায় নাঃ আধখান! মানুষ বলিলে হয-_-একখানা করিয়া পা, একটি মাত্র 
হাত, -একটি কান, আধখানি মাথা, আধখানি শরীর । . এমন ছেলে দিয়া 
কি হইবে? কাজেই তাহাদিগকে কাপড় যুড়িয়া চৌমাথায় ফেলিয়া দেওয়া 
হইল। 

জরা নামে এক রাক্ষসী সেই দু-খানি অর্ধেক ছেলে কুড়াইর়া পায় । 
রাক্ষসী ভাবিল, ছুইটিকে একসঙ্গে জড়াইয়া লইলে বহিবার সুবিধা হইবে । 
এই ভাবিয়া সে যেই সেই ছুই অর্ধেক একত্র করিয়াছে, অমনি তাহা জুড়িয়া 
একটি ছেলে হইয়া গেল। বজ্র মত শক্ত প্রকাণ্ড খোকা । রাক্ষমী তাহাকে 
কি সহজে বহিয়া নিতে পারে? সে খোকা আস্ত হইয়াই হাতের মুঠি মুখে 
ঢুকাইয়া ষাঁড়ের মত ট্যাচাইতে আরম্ভ করিল । 

খোকার দেই ভয়ানক চিৎকার শুনিয়া রাজা মন্ত্রী লোকজন সকলে - 


দেখানে ছুটিরা আসিলেন। রাক্ষপীও অমনি ছেলেটিকে রাজাকে দিয়া বলিল, 
‘এই নাও তোমার ছেলে ।, 


সভাপর্ব ৫৭ 
সেই ছেলেই জরাসন্ধ (অর্থাৎ জরা যাহাকে জুডিয়াছিল )। বড় হইয়া 
সে ভয়ংকর লোক হইয়াছে । হংস আর ডিম্বক নামক ছুই বীর তাহার বন্ধু 
ছিল। এই তিনজন একত্র হইলে ত্ৰিভুবন জয় করিতে পারিত ৷ 
হংস আর ভিম্বকের ভালবাসার কথা বড় স্থন্দর। হংস নামক আর 
একজন লোকের মৃত্যুর কথা শুনিয়া ডিম্বক ভাবিল, বুঝি তাহার বন্ধুই মূরিয়া 
গিয়াছে। সেই দুঃখে সে যমুনায় ডুবিয়া প্রাণত্যাগ করিল । পরে সে সংবাদ 
পাইয়া হংসও ডুবিয়া মারা! গেল । 
ইহাদের মৃত্যুতে জবাসন্ধের বল অনেক কমিয়া গেল বৈকি, কিন্তু তাহার 
একেলার ক্ষমতাও কম নহে। একবার যে কৃষ্ণকে মারিবার জন্য একটা! 
প্রকাণ্ড গদা নিরানববই বার ঘুরাইয়া মগধ হইতে ছু ড়িয়া মারে। সেই গদা 
মথুরার কাছে আসিয়া পড়িয়াছিল। 
মগধের চারিধারে বৈহার, বরাহ, বৃষভ, খধিগিরি ও চৈতক নামে পাঁচটি 
প্রকাণ্ড পর্বত থাকাতে, সৈন্য লইয়া গিয়া সে-দেশ জয় করা একেবারে অসম্ভব ৷ 
তাহার উপরে আবার জরাসন্ধ নিজে এমন বীর, আর তাহার এত সহায়। 
এইজন্য কৃষ্ণ বলিলেন যে, উহাকে অন্ত উপায়ে মারিতে হইবে । কৃষ্ণ, ভীম 
আর অর্জুন এই তিনজন সাধারণ লোকের মত মগধ দেশে গেলে সহজেই 
জরাসন্ধের দেখা পাওয়ার কথা । তখন ভীম তাহাকে যুদ্ধ করিয়া! মাবিবেন। 
এইরূপ পরামর্শের পর তিনজনে স্নাতক ব্রাহ্মণের বেশে ইন্দ্রপ্রন্থ হইতে 
যাত্রা করিলেন। সেখান হইতে তাহার! ক্রমে কুরুজাঙ্গীল দেশ, তারপর 
গণ্ডকী, সরষূ প্রভৃতি নদী পার হইয়া কোশলায়ঃ সেখান হইতে মিথিলার» 
মিথিলা হইতে মালয়, তারপর চর্মন্বতী-গঙ্গা আর শোণ পার হইয়া শেষে 
মগধে আসিয়। উপস্থিত হইলেন । নগরের সিংহদ্বারের পাশেই একটি স্থন্দর 
চৈত্য (জয়স্তম্ভ ) আর তিনটা বিশাল দুন্দুভি (ডঙ্কা') ছিল। দেখানে 
আসিয়া তাহাদের প্রথম কাজই হইল সে জিনিসগুলিকে চুরমার করা। 
তারপর তাহার! খুব খুশী হইয়া নগরে প্রবেশ করিলেন। বাজপথে ছুই ধারে 
ময়বা, সওদাগর, মালাকার প্রভৃতির দোকান ছিল, তাহা হইতে জোর করিয়া! 
মালা লইয়া তাহার! গলায় পরিলেন। এই সকল কাণ্ড দেখিয়া মকলে আশ্চর্য 
হইয়। ভাবিতে লাগিল, না জানি ইহার! কে। 
এইবূপে ক্রমে তাহার! জরাসন্ধের নিকট আসিয়া উপস্থিত হইলে জরাসন্ধ 
তাহাদিগকে স্নাতক ব্রাহ্মণ ভাবিয়। অনেক আদর-যত্ করিল। কিন্তু ভীম 
আর অর্ডুন তাহার কৌন. কথার উত্তর দিলেন না। কৃষ্ণ বলিলেন, ইহাদের 
নিয়ম আছে, এখন কথা কহিবেন না। ছুই প্রহর রাত্রির সময় আপনার 
সহিত ইহাদের কথাবার্তা হইবে৷” ; 


৫৮ ছেলেদের মহাভারত 


রাত্রি দুই প্রহরের সময় জরাসন্ধের সহিত কথাবার্তা আরম্ভ হইলে জর সন্ক 
বলিল, আপনাদের পোশাক সাতক ব্রাহ্মণের মত, কিন্তু স্নাতক ত্রাহ্মণেরা 
তো এমন সময় মালা চন্দন পরে না। আপনাদের হাতে ধনুর্ধাণের দাগ 
দেখিয়া ক্ষত্রিয় বলিয়াই বোধ হয়। অথচ আপনারা ব্রাহ্মণের বেশে 


তাহারও আপনারা ভাল করিয়া উত্তর দেন নাই। যাহা হউক, আপনারা কী 


... কৃষ্ণ বলিলেন, ্গাতক তো ক্ষত্রিয় আর বৈশ্ঠরাও হইতে পারে, 
- আমাদিগকে ব্ৰাহ্মণ মনে করিবার প্রয়োজন কী? মালা পরিলে দেখায় 
ভাল, তাই আমরা মালা পরিয়াছি। গায়ের জোর দেখানো! ক্ষত্রিয়ের উচিত 
কাজ, তাই কিছু দেখাইয়াছি। আপনার দেখিবার ইচ্ছা থাকিলে আজই 
আরো ভালো করিয়া দেখিতে পাইবেন । শত্রুর ঘরে আসিয়া তাহার নিকট 
হইতে আদর লওয়া আমরা ভাল মনে করি না, তাই আপনার আদর-যত্রের 
উত্তর দিই নাই ৷? J 

এ কথায় জরাসন্ধ আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, “আমি কী করিয়া 
আপনাদের শত্রু হইলাম, তাহা তো বুঝিতে পারিতেছি না । আপনাদের 
বোধহয় ভুল হইয়া থাকিবে” | 

কৃষ্ণ বলিলেন, “তুমি ক্ষত্রিয় রাজাদিগকে ধরিয়া বলি দিতে আনিয়াছ, 
মৃতরাং তুমি সকল ক্ষত্রিয়েরই শক্র। তাই আমরা তোমাকে বধ করিতে 
আসিয়াছি। আমি ব্ৰাহ্মণ নহি। আমি-বাস্থুদেবের পুত্র কৃষ্ণ আর ইহারা 

মহারাজ পাতুর পুত্র। এখন, হয় এইসকল  বাঁজাদিগকে ছাড়িয়া 

দাও না হয় আমাদের সহিত যুদ্ধ করিয়া! যমের বাড়ি যাও)” 

জরাসন্ধ বলিল, ‘আমি যাহাদিগকে ধরিয়া আনিয়াছি, তাহাদিগকে 
লইয়া আমার যা খুশি করিব। আমি কাহাকেও ভয় করি না। আমি একলা 
ছুই তিন মহারথীর ( খুব বড় বড় বীরের ) সহিত যুদ্ধ করিতে পারি।, 

কৃষ্ণ বলিলেন, ‘আমাদের কাহার সহিত যুদ্ধ করিবে?” 

জরাসন্ধ ভীমকে দেখাইয়া বলিল, ‘ইহার সহিত।” 

তখন পুরোহিত আসিয়া স্বস্ত্যয়ন ( জরাসন্ধের মঙ্গলের জন্য দেবতার 
পূজা) করিলে জরাসন্ধ বর্ম আটিয়া, চুল বাঁধিয়া বলিল, 'আইস ভীম, যুদ্ধ 
করি।’ তারপর দু-জনে কী ভয়ানক যুদ্ধ আরম্ভ হইল ! যত রকম কুস্তির 
প্যাচ আছে, সমস্তই দুইজন দুইজনের উপর খাটাইলেন। ঝড়ের মতন করিয়া 


তাহাদের নিশ্বাস বহিতে লাগিল। কপালে কপালে ঠেকিয়া আগুন বাহির 
হইতে লাগিল । 


সভাপর্ব ৫৯ 


তেরদিন এইরূপ যুদ্ধের পর চৌদ্দদিনের রাত্রিতে জরাসন্ধ ক্লান্ত হইয়া 
পড়িল। তাহ! দেখিয়া! কৃষ্ণ কহিলেন, ‘আহ! ! বড় কাহিল হইয়া পড়িয়াছে ! 
ভীম, আর মারিও না, তাহা হইলে মরিয়া যাইবে” 

আসল কথা ভীমকে জানাইয়া দেওয়া যে, জরাসন্ধ কাহিল হইয়াছে। 
তাহা বুঝিতে পারিয়া ভীম বলিলেন, “হতভাগা এমনি কাপড় জড়াইয়াছে 
যে, উহাকে বধ করা কঠিন দেখিতেছি।” 

কৃষ্ণ বলিলেন, “তোমার জোর একবার ভাল করিল! দেখাও না !' 

তখন ভীম আগে জরাসন্ধকে শূন্যে তুলিয়া একশত পাক ঘুরাইলেন। 
তারপর হাটু দিয়া তাহার পিঠ ভাঙিলেন। শেষে দুই পা ধরিয়া তাহাকে ছুই 
ভাগে চিরিয়া ফেলিলেন। সে সময় জরাসন্ধের চিৎকারে অতি অল্প লোকই 
টিকিয়! থাকিতে পারিয়াছিল । 

আর সেই বন্দী রাজাদের কথা কী বলিব ! তাহারা দারুণ অপমান আর ' 
মৃত্যুর জন্য প্রস্তুত, ইহার বধ্যে হঠাৎ তাহাদের সকল দুঃখ দূর হইয়। গেল। 
তাঁহার! কৃষ্ণ, ভীম আর অর্জুনের অশেষ স্তুতি করিয়া জোড় হাতে বলিলেন, 
‘এখন আপনাদের এই ভৃত্যেরা আপনাদের কী সেবা করিব, অনুমতি করুন।” 
কৃষ্ণ বলিলেন, “মহারাজ, যুধিষ্ঠির রাজসুয় যজ্ঞ করিতে চাহেন, আপনারা অনুগ্রহ 
করিয়। তাহাকে সাহায্য করিবেন ৷” 

বাজার! পরম আনন্দের সহিত এ কথায় সম্মত হইলেন । জরাসন্ধের পুত্র 
সহদেব কৃষ্ণ ও ভীমার্জনকে বিস্তর ধনরত্ব উপহার দিয়া বিনয়ের সহিত বলিল, 
‘আমিও যজ্ঞে সাহায্য করিব” তাহারা তাহাকে মগধের সিংহাসনে বসাইয়া 
ইন্দ্ৰপস্থে ফিরিলেন। 

তারপর যজ্ঞের আয়োজন আরম্ভ হইল । রাজাদিগের নিকট হইতে কর 
আনাই প্রধান কাজ । এজন্য মহাবীর চারি ভাই অসংখ্য সৈম্ লইয়া চারিদিকে 
ছুটিয়!। চলিলেন। অর্জুন উত্তরে, ভীম পূর্বদিকে, সহদেব দক্ষিণে, নকুল পশ্চিমে | 

অর্জুন ক্রমে কুলিন্দ, কালকুট, আনর্ড, শাকলদ্বীপ প্রভৃতি জয় করিয়া শেষে 
প্রাগ জ্যোতিষ দেশে উপস্থিত হইলেন। সেখানকার রাজা ভগদত্ত কিরাত, 
চীন ও সাগরপারী সৈন্য লইয়া আটদিন তাহার সহিত ঘোরতর যুদ্ধ করেন। 
তারপর অর্জুনের ক্ষমতা আর সাহসে আশ্চর্য হইয়া বলিলেন, ‘আমি ইন্দ্রের 
বন্ধু। লোকে বলে, আমার ইন্দ্রের সমান ক্ষমতা । কিন্তু তবুও তো! তোমাকে 
কিছুতেই আটিতে পারিতেছি না। তুমি কী চাও?’ 

অর্জুন বলিলেন, ‘আপনি ইন্দ্রের বন্ধু, সুতরাং আমার গুরুলোক, 
আপনাকে কি আমি কিছু বলিতে পারি? আপনি স্সেহ করিয়া কিছু 
কর দিন 


৬ ছেলেদের মহাভারত 

ভগদত্ত অতিশয় আহ্লাদিত হইয়া বলিলেন, “কর তো দিবই, আর কী 
করিতে হইবে, বল ।», 

এইবূপে ভগদত্তকে বশ করিয়া অর্জুন আবার উত্তর দিকে চলিলেন। 
অস্তগিরি, বহিগিরি, উলুক, কাশ্মীর, ত্রিগর্ড দার, কোকনদ, বাহলীক, দরদ, 
কম্বোজ, লোহ, পরম, খষিক প্রভৃতি কত দেশ জয় হইল । করই বা কত 
রকম আদায় হইল ! হিমালয় পর্বতের ওপারে কিম্পুরুষবর্ষ, হাটক প্রভৃতি 
কোন দেশ হইতে কর না লইয় ছাড়| হইল না। 

তারপর অর্জুন উত্তর কুরুদেশে উপস্থিত হইলেন। সে অতি অদ্ভুত দেশ, 
সেখানে কোথায় কী আছে কিছুই দেখিতে পাওয়া যায় না; সুতরাং যুদ্ধ কী 
করিয়া হইবে? সেখানে তিনি উপস্থিত হইবামাত্র পর্বতপ্রমাণ প্রহরীগণ 
আসিয়া! হাসিতে হাসিতে তাহাকে কহিল, “আপনি এখানে আসিয়াছেন, 


* তাহাতেই বুঝিয়াছি যে, আপনি সামান্য মানুষ নহেন।  ইহাতেই আপনার 


এদেশ জয় করা! হইয়াছে । এখন আপনার কী চাই বলুন, আমরা! তাহাই 
দিতেছি ৷’ 

অর্জুন বলিলেন, “মহারাজ যুধিষ্টিরের রাজনুয় যজ্ঞের জন্য আমাকে কিছু 
কর দিলেই হইবে, আমি আর কিছু চাহি না” এই কথ। শুনিয়াই উহার! 
নানারূপ আশ্চর্য কাপড় আর হরিণের ছাল প্রভৃতি অর্জুনের নিকট উপস্থিত 
করিল। ঃ 

এইবূপে ক্রমে সমস্ত উত্তর দিক জয় করিয়া! অর্জুন কত ধনরত্ব দেশে 
আনিলেন তাহার লেখাজোখা নাই । | 

ভীম পূর্বদিকে গিয়া পঞ্চাল, বিদেহ, গণ্ডক, দশর্ণ, অশ্বমেধ, পুলিন্দ, 
চেদী, কুমার, কোশল, অযোধ্যা, গোপালকক্ষ, মল্ল প্রভৃতি অল্পদিনের ভিতবেই 
জয় করিয়! ফেলিলেন। ভল্লাট, শক্তিমান, বৎসদেশ, ভর্গ প্রভৃতি আর কত 
দেশ দেখিতে দেখিতে তাহার বশে আসিল । কর্ণকেও যুদ্ধে পরাজিত করিয়া 
তাহার নিকট হইতে কর আনিতে বাকি রহিল না। 

এইরূপে মণিযুক্তা চন্দন কাপড়-কন্বল সোনা-রূপ! প্রভৃতি নানারূপ 
জিনিস আনিয়া ভাণ্ডার বোঝাই করিয়! ফেলিলেন। 

সহদেবও দক্ষিণ দিক জয় করিয়া কর আনিলেন। কিফিস্ক্যার বানরদিগের 
সহিত তাঁহার ক্রমাগত সাতদিন ঘোরতর যুদ্ধ হইয়াছিল; তথাপি বানরেরা 


হটে নাই ব| ভয় পায় নাই। কিন্তু সহদেবের যুদ্ধ দেখিয়া তাহার! বড়ই 


সন্তষ্ট হইল। আর সহদেবকে অনেক ধনরত্ব দিয়া বলিল, ‘এসব লইয়া তুমি 
এখান হইতে চলিয়া যাও তোমার ভাল হউক ॥ 
দক্ষিণে যাইতে যাইতে সহদেব শেষে সমুদ্রের তীরে উপস্থিত হন। 


স্ভাপর্ব ৬১ 


সেইখানে লঙ্কা; বিভীষণ তখন সেখানে রাজত্ব করিতেছিলেন। এখানে 
কোনরূপ যুদ্ধের প্রয়োজন হয় নাই, কারণ বিভীষণ সংবাদ পাইবামাত্র 
আহলাদের সহিত বোঝায় বোঝায় মহামূল্য মণিমুক্তা দিয়! সহদেবকে বিদায় 
করিলেন। নকুলও পশ্চিম দিক হইতে কম কর আনেন নাই। এক হাজার 
হাতি সে সকল ধন অতি কষ্টে বহিয়া আনিয়াছিল। 

কৃষ্ণ ইহার পূর্বেই আসিয়া সকল রকম আয়োজন আরম্ভ করাইয়াছেন । 
রাজাদিগের নিকট নিমন্ত্রণ গিয়াছে; পুরোহিতরা প্রস্তুত হইয়াছেন। যজ্ঞের 
জন্য চমৎকার স্থান প্রস্তুত হইয়াছে ? ভোজনের ঘটা লাগিয়া গিয়াছে। যজ্ঞের 
সময় ক্রমে যত কাছে ‘আসিল, ততই নানা দেশের রাজারা, মুনিরা আর 
ব্রাহ্মণের! দলে দলে উপস্থিত হইতে লাগিলেন । 

নকুল হস্তিনায গিয়া জোড়হাতে মিষ্ট কথায় ভীষ্ম, ধৃতরাষ্্র বিছুর, ছুর্যোধন 
প্রভৃতিকে নিমন্ত্রণ করিয়া আসিয়াছেন। তীহারাও আনন্দের সহিত যজ্ঞে 
উপস্থিত হইয়াছেন । অন্য রাজা-রাজড়া কত যে আমিয়াছেন তাহার সংখ্যা 
নাই। ইহাদের জন্য সুন্দর বাগানে ঘেরা, মণি-মুক্তৌর কীজ-করা” সোনার 
দরজা-জানালা দেওয়। বিশাল বিশাল পুরী পূর্বেই বহুমূল্য আসন, গালিচা, 
পালক্ক প্রভৃতি দিয়া সাজানো ছিল । মিঠাই-মণ্ডার তে! কথাই নাই। আর 
গন্ধের কথা কী বলিব-_ফুলের গন্ধ, চন্দনের গন্ধ, ধূপের গন্ধ! এক-একজল 
 এক-একটা কাজে বিশেষ মজবুত, তাহাদের উপরে সেই সেই কাজের ভার 
পড়িয়াছে। দুঃশীসনের উপর খাবার জিনিস 'দেখাশুনার ভার, অশ্বথামার 
উপর ত্রাহ্মণদিগের আদর-যত্বের ভার, সঞ্জয়ের উপর বাজাদিগের সেবার ভার * 
ভীষ্ম, দ্রোণ কাজের হুকুম দিবেন, কৃপাচার্ধ ধনরত্ রক্ষা করিবেন। উপহার 
আসিলে দুৰ্যোধন লইবেন ; আর কৃষ্ণ নিজে ব্রাহ্মণদিগের পা ধোয়ার ব্যবস্থা 
করিবেন। j 
ক্রমে যন্তের পূজা-অর্চনার কাজ শেষ হইয়া গেল । মহারাজ যুধিষ্ঠির যে 
যাহ! চাহিল তাহাকে তাহা দিয়া সন্তুষ্ট করিলেন । 

তারপর ভীগ্ম যুরিঠিরকে বলিলেন, ‘রাজাদিগকে এবং যীহার! অয 
(সম্মান দেখাইবার জন্য উপহার ) পাইবার উপযুক্ত তাহাদিগকে এক-একটি 
করিয়| অর্ঘ্য’ আনিয়া দাও। তারপর এখানে যিনি সকলের চেয়ে বড় 
তাহাকে আর একটি অর্ধ্য দিতে হইবে” i 

যুধিষ্ঠির বলিলেন, ‘সকলের চেয়ে বড় বলিয়া কাহাকে অর্ঘ্য দিব? 

ভীন্স বলিলেন, ‘কৃষ্ণই সকলের চেয়ে বড়। তাহার সমান মান্য লোক 
এখানে আর কেহই উপস্থিত নাই” 

তারপর ভীগ্মের কথায় সহদেব কৃষ্ণকে অর্ঘ্য আনিয়া দিলেন। কিন্ত 


৬২ ছেলেদের মহাভারত 
চেদীর রাজা শিশুপালের ইহ! কিছুতেই সহ হইল না, তিনি যুধিটিরকেই বা 
কত বকিলেন, ভী্েরই বা কত নিন্দা করিলেন, আর কৃষ্ণকেই বা কত 
অপমানের কথা বলিলেন। তারপর আর আর রাজাদিগকে লইয়া সেখান 
হইতে চলিয়া যাইবার চেষ্টা করিতেও ছাড়িলেন না । 

রাজাদের মধ্যে অনেকে শিশুপালের সঙ্গে জুটিয়া' যজ্ঞ ভাঙিবার আর 
কৃষ্ণকে মারিবার জন্য পরামর্শ আরম্ভ করিলেন। যুধিষ্ঠির, ভীষ্ম উহার! 
শিশুপালকে বুঝাইয়া থামাইতে পারিলেন না।- তাহাতে সহদেব রাগিয়া 
বলিলেন, ‘যে কৃষ্ণের সন্মান সহা করিতে না পারে, আমি তাহার মাথায় পা 
তুলিয়া দেই ।” রঃ 

এইরূপে তর্ক আর্ত হইয়া ক্রমে বিষম কাণ্ড উপস্থিত হইল। কৃষ্ণের 
উপর শিশুপালের অনেক দিন হইতেই রাগ ছিল, আর তিনি নানাবকমে 
তাঁহাকে অপমান করিতেও ক্রুটি করেন নাই। কৃষ্ণ এতদিন তাহা সহিয়া 
থাকিবার কারণ এই যে, তিনি শিশুপালের মায়ের নিকট প্রতিজ্ঞা করিয়া- 
ছিলেন, ‘আপনার পুত্রের একশত অপরাধ ক্ষমা! করিব।” শিশুপালের একশত 
অপরাধ ইহার পূর্বেই হইয়া গিয়াছে, সুতরাং আর তাহাকে ক্ষমা করিবার 
কোন কারণ নাই। | 

শিশুপাল ভয়ানক অপমানের কথা বলিয়া কৃষ্ণকে গালি দিতে দিতে 
শেষে বলিলেন, ‘আইস, আজ তোমাকে আর পাগুবদিগকে যমের বাড়ি 
পাঠাইতেছি ৷” 


তখন কৃষ্ণ সভার সকলকে বলিলেন, ‘আমি অনেক সহিয়াছি, কিন্তু 
এতগুলি রাজার সম্মুখে এমত অপমান আমি কিছুতেই সহিতে পারিব না।” 

তাহা শুণিয়া শিশুপাল হে! হো শব্দে হাসিতে হাসিতে আরো বেশি 
অভদ্রভাবে কৃষ্ণকে গালি দিতে লাগিলেন । 

এমন সময় চাকার মতন একটা অতি ভয়ংকর জিনিস সভায় আসিয়া 
উপস্থিত হইল । কৃষ্ণ তাহাকে হাতে বরিয়৷ লইলেন। ইহা কৃষ্ণের সেই 
দর্শন চক্র নামক অন্ত ; কৃষ্ণ তাহাকে মনে মনে ডাকাতে অমনি উহা! ছুটিয়া 
আসিয়াছে । আজ আর শিশুপালের রক্ষা নাই। 

চক্র হাতে লইয়া কৃষ্ণ সকলকে বলিলেন, ‘এই ুষ্টের একশত অপরাধ 
ক্ষমা করিয়াছি, আর ক্ষমা করিব না। এই দেখুন ইহাকে বধ 
করিলাম ॥ 

একথা বলিবামাত্রই চক্র ছুটিয়া গিয়া শিশুপালের মাথা কাটিয়া ফেলিল। 
সভার সকল লোক পুতুলের ন্যায় দাড়াইয়া তাহা দেখিল ; কাহারও মুখে কথ! 
সরিল না। 


সভাপর্ব ৬৩ 


এইবূপে যুধিষ্টিরের রাজস্থয় যজ্ঞ শেষ হইল। তারপর রাজারা দেশে 
চলিয়া গেলেন। 

সকলে চলিয়া গিয়াছেন, ছূর্যোধন আর শকুনি তখনও যান নাই, তাহারা 
সভা দেখিতেছেন। এমন সভা ছুর্যোধন আর কখনও দেখেন নাই। যত 
দেখেন ততই তীহার ধা! ধা! লাগিয়া যায়। ইহার মধ্যে কয়েকবার তিনি 
সফটিকের মেঝেকে জল মনে করিয়া কাপড় গুটাইয়াছেন; আবার জলকে 
ফটিক ভাবিয়া কাপড়-চোপডন্ুদ্ধ তাহাতে হাবুডুবু খাইয়াছেন। সকলে 
হাপিয়াছে, এবং যুধিষ্টিরের চাকরেরাও তাড়াতাড়ি তাহাকে অন্য কাপড় 
আনিয়া দিয়াছে । . 
_ স্ষটিকের দেওয়াল, তাহাকে দুর্যোধন মনে করিলেন বুঝি দরজা । তাহার 
ভিতর দিয়া বাহির হইতে গিয়া মাথায় ঠকাস্‌ করিয়া এমনি লাগিল যে, 
একেবারে মাথা ঘুরিয়া পড়িবার গতিক। তারপর বেচারার আর ভাল 
করিয়া চলিতেই হয় না, খালি “কানামাছি ভে1-ভে1র মতন হওয়ায় হাত 
বুলাইতে বুলাইতে পা বাড়াইতেছেন। -এমনি করিয়া শেষে একবার 
একেবারে বাহিরে গিয়া ধপাস ! তারপর দরজা দেখিলেই আগে থাকিতে 
দ্বাড়ান ৷ 

বাস্তবিক এমন করিয়া নাকাল হইলে বড্ড রাগ হয়॥ অথচ সে রাগ 
দেখাইবার জো নাই, কারণ তাহাতে লোক হাসে। কাজেই দূর্যোধন জিভ 
ঠোট কামড়াইয়া কোনমতে রাগ হজম করিয়া সেখান হইতে বিদায় হইলেন। 
এদিকে কিন্তু হিংসায় তিনি জ্বলিয়া মরিতেছেন। পথে শকুনি তাহাকে কত 
কথা বলিয়াছেন, তিনি কিছুরই উত্তর দেন নাই। শেষে শকুনি জিজ্ঞাসা 
করিলেন, “কী হইয়াছে দুর্যোধন? কথা কহিতেছ না যে? 

দুর্ঘোধন বলিলেন, ‘মামা, কথা কহিব কোন লজ্জায়? আমার কি আর 
বাচিয়া লাভ আছে? যে শত্রুকে মারিতে এত চেষ্টা করিলাম, তাহারই কিন৷ 
এত বাড়াবাড়ি ! 

শকুনি বলিলেন, “সে কি দুর্যোধন ! উহারা নিজের গুণে বড় হইয়াছে, 
তাহাতে তোমার দুখে কেন? ইচ্ছা করিলে তুমিও তে| এরূপ করিতে পার।” 

দুৰ্যোধন বলিলেন, “মামা; যুদ্ধ করিয়া! উহাদের সভা আর রাজ্য কাড়িয়া 
লই! 

শকুনি বলিলেন, “কৃষ্ণ অর্জুন, ভীম, যুধিষ্ঠির নকুল, সহদেব, দ্রুপদ আর 
ধৃষ্টাদ্যুয়, ইহাদিগকে দেবতার! যুদ্ধে পরাজয় করিতে পারেন না, তুমি কী 
করিয়া করিবে ? ইহাদিগকে জব্দ করিবার অন্ত উপায় আছে 

দুৰ্যোধন বলিলেন, “কী উপায় মাম! ? 


৬৪ ছেলেদের মহাভারত 


শকুনি বলিলেন, ‘যুধিষ্ঠিরের পাশা! খেলার বড় শখ; অথচ তিনি ভাল 
খেলিতে জানেন না। আবার, পাশী খেলায় ডাকিলে তাহার “না” কলিবার 
জো থাকিবে না। একটিবার আনিয়া তাহাকে খেলিতে বসাইতে পারিলে 
আমি ফাঁকি দিয়া তাঁহার রাজ্যপাট সব জিতিয়া লইতে পারিব। আমার 
মত পাশা পৃথিবীতে কেহ খেলিতে জানে না। আগে তুমি তোমার বাবাকে 
বলিয়া খেলার অনুমতি লও, তারপর আমি সব ঠিক করিয়া! দিব ।” 

দুৰ্যোধন বলিলেন, “বাবাকে বলিতে আমার সাহস হয় নাঃ আপনি বলুন)” 

শকুনি বাড়ি আসিয়াই ধৃতবাষ্ট্রকে বলিলেন, ুর্যোধন তো বড়ই রোগা 
হইয়া যাইতেছে । আপনি সে খবর নেন না? 

অমনি ধৃতরাষ্ট্র নিতান্ত ব্যস্ত হইযু! ছুর্যোধনকে বলিলেন, আহা বাছার৷ 
তো বড়ই অসুখ হইয়াছে ! কী অসুখ বাব?’ 

দুৰ্যোধন বলিলেন, “বাবা, আমার ভয়ানক অন্ুুখ হইয়াছে । আপনার চেয়ে 
পাণ্ডবের! বড় হইযু| গেল, একথা ভাবিলে কি আর আমি ভাল থাকিতে 
পারি? উহাদের বাড়িতে রোজ দশ হাজার লোক সোনার থালায় পোলাও 
খায় । উহাদের মত এত ধন ইন্দ্রেরও নাই, যমেরও নাই, বরুণেরও 
নাই, কুবেরেরও নাই। কাজেই আমার যারপরনাই ভয়ানক অসুখ 
হইয়াছে ৷’ 8 

তখন শকুনি বলিলেন, ‘আমি পাশ! খেলিয়! উহাদের সব ধন জিতিয়া 
দিতে পারি। ক্ষত্রিয়কে যুদ্ধে বা পাশায় ডাকিলে তাহার ‘না’ বলিবার জো 
থাকে না। যুধিষ্িরকে আমরা পাশায় ডাকিলে তাহাকে আসিতেই হইবে । 
অথচ সে খেলিতে জানে নাঃ কাজেই আমি ফাঁকি দিয়া তাহার সর্বন্ব কাঁড়িযা 
লইতে পাৰিব ৷? 

এককথায় ধৃতরাষ্ট্র সহজে রাজী হন নাই৷. তাঁহার নিজেরও এ কাজটা 
ভাল লাগিল না। তারপর বিদুরকে ডাকিলেন, তিনিও বার বার নিষেধ 

করিলেন। কিন্তু দুর্যোধনের গীড়াগীড়িতে ধৃতরাষ্ট্র আর স্থির থাকিতে 
'_ পাঁরিলেন না। .আর নিজের মনেও পাগুবদের প্রতি যথেষ্ট হিংসা ছিল! 
কাজেই তিনি শেষে বলিলেন, “হাজার থাম আর এক শত দুয়ারওয়ালা একটা! 
খুব জমকাল সভ প্রস্তুত করাও ৷” 

সভ৷ অল্পদিনের মধ্যেই প্রস্তুত হইল ৷ তর বিদুরকে বলিলেন, 
৮11 খেলিবার জন্য নিমন্ত্রণ কবিয়া 

| 

বিছুর বলিলেন, ‘মহারাজ, ইহা তো ভাল কথা হইল না। পাশা খেলা বড় 
অন্যায় ৷ উহাতে বিবাদ উপস্থিত হইতে পারে 


i সভাপর্ব ৬৫ 
ধৃতরাষ্ট্র বলিলেন, “কি হইবে ? আমরা তো থাকিব। তুমি শীঘ্র যাও ৷' 
সুতরাং বিছুর আর কী করেন! তিনি ইন্দ্রপস্থে গিয়া যুধিষ্টিরকে 
বলিলেন, ‘ধৃতরাষ্ট্র তোমাকে পাশা খেলিতে ডাকিয়াছেন, তুমি চল।' 

এ কথায় যুধিষ্ঠির বলিলেন, “কাকা, পাশা খেলা কী ভাল? আপনি কি 
অনুমতি করেন ? 

বিছুর বলিলেন, ‘আমি অনেক নিষেধ করিয়াছিলাম, তথাপি আমাকে 
পাঠাইলেন। এখন তোমার যাহা ভাল মনে হয়” কর।' 

যুধিষ্ঠির অনেক চিন্তা করিয়া বলিলেন, “আমাকে যখন পাশা খেলিতে 
ডাকিয়াছেন, তখন আর না গিয়া উপায় নাই। কিন্তু উহারা বড় ধূর্ত 
খেলার সময় ফাঁকি দেয়। না যাইবার উপায় থাকিলে আমি কখনই 
যাইতাম না’ 

পরদিন ভীম, অর্জুন: নকুল, সহদেব, কুন্তী, দ্রৌপদী প্রভৃতিকে লইয়া 
যুধিষ্ঠির বিদুরের সহিত হস্তিনায় আসিলেন। তাহার পরের দিন সকালে 
খেলা হওয়ার কথা । এই খেল! পণ অর্থাৎ বাজি রাখিয়া হয়। খেলিবার 
পূর্বে এইরূপ কথা হয় যে, ‘আমি হারিলে তোমাকে এই জিনিস দিব, আর 


তুমি হারিলে আমাকে এই জিনিস দিবে” 

সেইভাবে যথাসময়ে খেল! আরম্ভ হইল ৷ . 

ুধিিরের পাশা খেলা দেখিবার জন্য সভায় লোকের বড়ই ভিড় 
.হইয়ীছে। অনেক বাজী, ব্ৰাহ্মণ, পণ্ডিত এবং সাধারণ লোক সেখানে 
উপস্থিত। পাণঁবেরা পাঁচ ভাই সভার মাঝখানে বসিয়াছেন, তাহাদের 
সামনেই শকুনিকে সর্দার করিয়া দুর্বোধনের দল । 

শরকুনি বলিলেন, ুধিটির, সকলে বসিয়া আছেন, খেলা আরম্ভ কর 

যুধিষ্ঠির বলিলেন, “তোমরা! সরলভাবে খেলা করিও, ফাঁকি দিও না যেন’ 

শকুনি বলিলেন, ‘যাহার বেশী বুদ্ধি সে-ই ফীকি দেয়। ইহাতে দোষের 
কথা কী হইল? তোমার যদি ভয় থাকে তবে না হয় খেলিও না।' 

যুধিষ্ঠির বলিলেন, 'ডাকিয়াছ যখন তখন খেলিতেই হইবে। কাহার 
সহিত খেলিব, বল ।” 

এ কথায় ছুর্ধোধন বলিলেন, “পণের জিনিস সব আমি দিব, কিন্তু আমার 
হইয়া! মামা খেলিবেন 

যুধিষ্ঠির বলিলেন, ‘একজনের 
হউক, খেল! আরম্ভ কর '' 

খেলা আরম্ভ হইলে পর ধৃতরাষ্্র সভায় আসিলেন। ভীগ্ম, দ্রোণ, কৃপ, 
বিদ্ুর প্রভৃতিও দুঃখিতভাবে তীহার সঙ্গে আঁসিলেন। 

ছে. ম.-€ 


হইয়া আর একজনের খেলা অন্তায় । যাহা 


৬৬ ছেলেদের মহাভারত 


তারপর যুধিষ্ঠির দুর্যোধনকে বলিলেন, ‘আমার গলার হার পণ বাখিলাম, 
তুমি কী রাখিলে ? 

দুর্যোধন বলিলেন, ‘আমারও অনেক ধন-রত্র আছে । এখন তুমি বাজি 
জিতিলেই হয়৷? 

এই কথা বলিতে-বলিতেই অমনি শকুনি পাশ! ফেলিলেন £ “এই দেখ 
জিতিলাম।, সকলে দেখিল, বাস্তবিকই শকুনির জিৎ ৷ 

ইহাতে যুধিষ্ঠির বলিলেন, “আইস, আবার খেলিতেছি। এবারে এক 
লক্ষ আট হাজার সোনার কুস্ত, আর আমার ভাণ্ডারের সকল ধনরত্ব পণ 
রহিল।” শকুনি তখনই ‘এই জিতিলাম' বলিয়া সে সব জিতিয়া লইলেন। 
তাহার ফাকি কেহ ধরিতে পারিল না। 

হায় হায়! পাশায় কী সর্বনাশ হইল ! যুধিষ্ঠির যতই হারেন, ততই 
তাঁহার জেদ চড়িয়া যায়, তার ততই তিনি বলিলেন, 'আরো। খেলিব 1 ধূর্ত 
শকুনির জুয়াচুরি কাহারও ধরিবার সাধ্য নাই। পণ বাখিবামাত্রই তিনি 
‘এই জিতিলাম” বলিয়া পাশ! ফেলেন, আর যুধিষ্ঠির হারিযা৷ যান । 

এইবপে ক্রমে তাহার দাসী গেল, চাকর গেল, হাতী গেল, ঘোড়া গেল, 
রথ গেল, সৈন্য গেল__সব গেল 

সর্বনাশ উপস্থিত দেখিয়া বিছ্ুর ধৃতরাষ্ট্রকে বলিলেন, “মহারাজ, মরিবার 
সময় রোগী ওষধ খাইতে চাহে না, আমার কথা হয়ত আপনার ভালো 
লাগিবে না। ছুর্ধোধন ,যে মারা যাইবার যোগাড় করিতেছে, তাহা কি 
আপনি বুঝিতে পাঁরিতেছেন না? পাণ্ডবেরা একবার ক্ষেপিয়া দীড়াইলে 
ছেলে-পিলে চাকর-বাকবন্ুদ্ধ যমের বাড়ি যাইতে হইবে। এইবেলা 
ছুর্যোধনকে সাজা. দিয়া পাণ্ডবদিগকে তুষ্ট করুন। একে তো পাশ! খেলায় 
এত দোষ, তাহাতে শকুনি এমন জুয়াচোর ! উহাকে শীঘ্র চলিয়া যাইতে 
বলুন।” এ কথায় ছুর্যোধন বিছুরকে ক্রোধভরে গালি দিতে আরম্ভ করিলে 
: বিদুর বলিলেন, “তোমাদের ভালোর জন্যই দুটা কথা বলিয়াছিলাম। 
দেখিতেছি তাহ! তোমাদের পছন্দ হয় নাই। কাজ কি বাপু, তোমাদের যাহা 
খুশি তাহাই কর। তোমাকে নমস্কার ৷” 

কাজেই আবার খেলা চলিল। যে মহারাজ যুধিষিরের মত বিদ্বান 
বুদ্ধিমান আর ধামিক এই পৃথিবীতে আর কেহ ছিল না, সেই যুধিষ্ঠির পাশার 
ধাঁধায় পড়িয়া শেষে অবোধ মাতালের মত কাজ করিতে লাগিলেন | 

ধন গেলে গাই-বাছুর, তারপর লোকজন, তারপর রাজ্য, একে একে সব 
গেল। এইবপে সর্বস্ব হারিয়া! ফকির হইয়াও চৈতন্ত নাই । শেষে একটি 
একটি করিয়া ভাইদিগকে হারিতে লাগিলেন । 


সভাপব ৬৭ 


কী দুর্দশ। ! শেষে শকুনি তাহাকে বিদ্রপ করিয়া৷ বলিতে লাগিলেন, 
«পাশা খেলিতে গিয়| লোকে এমন পাগলামি করিতে পারে, একথা তো স্বপ্নেও 
জান্তাম না!’ 

কিন্ত ইহাতেও যুধিষ্টিরের ছুর্গতির শেষ হয় নাই। ভাইদিগকে হারিয়া 
শেষে নিজেকে পর্যন্ত হাবিলেন, তথাপি তীহার জেদ থামে না। 

ভাবিতে দুঃখ আর লজ্জা হয”_যখন আর অবশিষ্ট কিছুই রহিল না” তখন দয়া 
ধর্ম সদাচার সকল তুলিয়া যুধিষ্ঠির বলিলেন, ‘এবার ত্রৌপদীকে পণ রাখিলাম ।” 

একথ। শুনিবামাত্র সভার সকল লোক “ছিঃ ছিঃ” করিয়া উঠিল, 
বাজাগণের চোখে জল আসিল, লাজে আর দুঃখে আর অপমানে ভীষ্ম, দ্রেণ, 
কৃপের শরীর ঘামিয়া গেল; বিদুর হেটমুখে বসিয়া সাপের মতন নিঃশ্বাস 
ফেলিতে লাগিলেন । 

ভালে লোকদের মনে এইরূপ কষ্ট, আর নির্লজ্জ ধৃতরাষ্ট্র আনন্দে অস্থির 
হইয়া! বার বার জিজ্ঞাসা করিতেছিলেন, ‘জয় হইল নাকি, জয় হইল নাকি? 
কর্ণ, দুঃশাসন প্রভৃতি তখন কিরূপ আনন্দ করিতেছিলেন, তাহা ধৃতরাষ্ট্রের 
ব্যবহারেই বুঝিতে পার। 

ধূর্ত শকুনি যখন পাশা খেলিয়া দ্রৌপদীকে অবধি জিতিয়া লইলেন, 
তখনি দুৰ্যোধন বিদুরকে বলিলেন, শীত্র দ্রৌপদীকে লইয়া আইস, হতভাগী 
আমাদের চাকরানীদের সঙ্গে গিয়া ঘর ঝাঁট দিক 

বিছুর বলিলেন, মুখ তোমার যে মরিবার গতিক হইয়াছে, একথা না 
বুঝিতে পারিয়াই তুমি এরূপ বলিতেছ। একথা নিতান্ত নীচ লোক ছাড়া 
আর কেহ বলে না।” 

ইহাতে দুর্যোধন বিছুরকে গালি দিয়া একটা দারোয়ীনকে বলিলেন, “তুই 
দ্রোপদীকে লইয়া আয় । তোর কোন ভয় নাই ৷? 

দারোয়ান দ্রৌপদীর নিকট গিয়া! বলিলেন, 'ঘুধিষ্টির পাশ| খেলায় 
আপনাকে দুর্যোধনের নিকট হারিয়াছেন। আপনি আমার সঙ্গে চল? 
ধৃতরাষ্ট্রের ঘর ঝট দিতে হইবে ।” 

একথায় দ্রৌপদী আশ্চর্য হইয়া বলিলেন, ‘তুই এ কী পাগলের মত কথা 
বলিতেছিস ! রাজারা কি স্ত্রীকে পণ রাখিয়া খেলা করে? যুধিষিরের 
কি আর জিনিস ছিল না ?' 

দারোয়ান বলিল, যুধিষ্ঠির আগে ধন-দৌলত, তারপর ভাইদিগকে, তারপর 
নিজেকে হারিয়া শেষে আপনাকে হারাইয়াছেন।' 

দ্রৌপদী বলিলেন, ‘তুই সভীয় গিয়া জিজ্ঞাসা কর, তিনি আগে নিজেকে, 


কি আগে আমাকে হারিয়াছেন।’ 


৬৮ ছেলেদের মহাভারত 


দারোয়ান সভায় আসিষা যুধিঠিরকে বলিল, ‘দ্রৌপদী আপনাকে জিজ্ঞাসা 
করিতেছেন যে, আপনি কাহাঁকে আগে হারিয়াছেন__আপনার নিজেকে, না 
দ্রৌপদীকে ? 

যুধিষ্ঠির চুপ করিয়া! রহিলেন, একথার কোন উত্তর দিলেন না। 

তখন দুৰ্যোধন বলিলেন, ‘দ্রৌপদীর যদি কিছু জিজ্ঞাদা করিবার থাকে 
এখানে আসিয়া জিজ্ঞাসা করুক 7 

দারোয়ান নিতান্ত দুঃখিত হইয়া আবার দ্রৌপদীর নিকট গিয়া! বলিল, “মা, 
এবার দেখিতেছি কৌরবের সর্বনাশ হইবে। দুষ্ট দুর্যোধন আপনাকে সভায় 
ডাকিয়াছে। 

দ্রৌপদী বলিলেন, ‘বাছা, ভগবানই সব করেন। এ সময়ে আমি যেন 
ধর্ম রাখিয়া চলিতে পারি! তুমি আর একটিবার সভায় গিয়া ধামিক 
গুরুজনদিগকে জিজ্ঞাসা কর, এখন আমার কি করা উচিত। তাহারা যাহা! 
বলিবেনঃ আমি তাহাই কবিব ॥” 

দারোয়ান আবার সভায় আসিয়া! দ্রৌপদীর কথা বলিল, সকলে মাথা 
হেট করিয়া রহিলেন। দুর্যোধনের ভয়ে কাহারও মুখ দিয়া কথা বাহির 
হইল না। সেই দুষ্ট আবার বলিল, ‘তুই দ্রৌপদীকে এখানে লইয়। 
আয় ৷’ 

দারোয়ান দুর্যোধনের চাকর, তথাপি সে তাহার -কথায় কান না দিয়া 
আবার সকলকে জিজ্ঞাস! করিল, ‘আমি দ্রৌপদীকে কী বলির ? 

তখন ছুর্যোধন বিরক্ত হইয়| বলিলেন, ‘এ বেটা দেখিতেছি বড়ই ভীতু ॥ 
দুঃশাসন, তুমি গিয়া! দ্রৌপদীকে লইয়া আইস”, 

বলিবামাত্র সেই দুষ্ট ছুই চোখ লাল করিয়া দ্রৌপদীর নিকট গিয়া 
বলিল, ‘আমর! তোমাকে জিতির! লইয়াছি। চল ! সভায় চল !' 

দুঃশাসনের ভাব-গতিক দেখিয়া দ্রৌপদী ভয়ে তাড়াতাড়ি গান্ধারী 
প্রভৃতির নিকট আশ্রয় লইতে গেলেন। কিন্তু সেখানে পৌঁছিবার পূর্বেই 
দুরাত্মা তাহার চুলের মুঠি. ধরিয়া টানিতে টানিতে তাহাকে সভায় লইয়া! 
চলিল। তিনি ভয়ে কাপিতে কীপিতে কত মিনতি করিয়া বলিলেন, 
'ছুশাসন, তুমি আমাকে এমন করিয়া সভায় লইয়া যাইও না।” কিন্ত 
হায় । সে দুষ্টের মনে কিছুতেই দয়া হইল না। সে দাত কড়মড় করিয়। 
বলিল, “তোকে জিতিয়া লইয়াছি। এখন তো তুই আমাদের দাসী ! 
চল্‌ !' এই বলিয়া দুরাত্ম। আরো নিষ্ঠুরভাবে তাহার চুল ধরিয়া! টানিতে 
লাগিল । 

হায় হায়! তখন কেহই দেই ছুরাত্মার মাথা কাটিয। তাহাকে উদ্ধার 


সভাপর্ব ৬৯ 


করিতে আসিলেন না। দ্রৌপদী ‘হা কৃষ্ণ! হাঁ অর্জুন 1 বলিয়। কত 
কীদিলেন, সকলই বৃথা হইল || 

এইরূপে ছুঃশীদন তাহাকে সভায় উপস্থিত করিলেও কেহই তাহাকে 
নিষেধ করিলেন না।' তখন দ্রৌপদী বলিলেন, কক্ষত্রিয়ের যে ধর্ম, আমার 
স্বামী তাহার মতই কাজ করিয়াছেন, তাহার দোষ কী? কিন্তু এই ছুরাত্মা 
আমাকে অপমান করিয়াছে দেখিয়াও যখন সভার সকলে চুপ করিয়া 
আছেন, তখন বুঝিলাম যে, কুরুবংশের লোকেরা ধর্ম ভুলিয়া গিয়াছে”_ 
ভীষ্ম, দ্ৰোণ, বিদুর ইহাদের আর তেজ নাই?” 

দ্রৌপদীর অপমানে পাগুবেরা ক্রোধে অধীর হইয়াছেন, কিন্তু তাহাদের 
মুখে কথা নাই। এদিকে সেই পাষণ্ড দুঃশাসন দ্রৌপদীর চুল ধরিয়া টানিতে 
টানিতে তাহাকে অজ্ঞান-প্রায় করিয়া “দাসী দাসী" বলিয়া! হাসিতেছে, আর 
কর্ণ ও শকুনি বলিতেছেন, “বেশ, বেশ !' 

ভীষ্ম দ্রৌোপদীকে বলিলেন, দুধিষ্ঠির তোমাকে পণ রাখিয়া খেলিতে 
পারেন কি না, একথা আমি. ঠিক বুঝিতে পারিতেছি না। তিনি অতিশয় 
ধামিক, কখনও অধর্মের কাজ করেন নাই। তিনি নিজেই শকুনির সহিত 
খেলিতে আদিয়াছেন, আর তোমার অপমান দেখিয়াও চুপ করিয়া আছেন। 
কাজেই আমি বুঝিতেছি না, কী বলিব ৷’ 

দ্রৌপদী বলিলেন, ‘উহাকে ছুষ্টেরা ডাকিয়া আনিল, তথাপি কী করিয়া 
বলিতেছেন যে, উনি নিজেই খেলিতে আসিয়াছেন? আর তাঁহাকে ফাকি 
দিয়া হারাইয়াছে। আপনাদের অনেকেরই পুত্র আর পুত্রবধূ আছেন; 
তাহাদের দিকে চাহিয়া আমার কথা বিচার করুন ।’ এই বলিযু| তিনি কীদিতে 
থাকিলে দুঃশাসন তাহাকে আরো অপমান করিতে লাগিল । 

তখন ভীম আর সহিতে না পারিয়া বলিলেন, “দেখ যুধিষ্টির, তোমার 
দোষেই দ্রোপদীর এত অপমান হইল । যে হাতে তুমি পাশা খেলিয়াছ, দে 
হাত আজ পোড়াইয়া ফেলিব ! সহদেব, শীস্র আগুন আন !” 

অর্জুন অমনি ভীমকে বুঝাইয়া বলিলেন, ‘কর কী দাদা! চুপ, চুপ! 
ক্ত্রিয়ের ধর্ম রাখিতে গিয়াই উনি এরূপ করিয়াছেন, তাহা কি বুঝিতেছ না? 
ভীম বলিলেন, ধর্ম রাখিতে গিয়াছেন বলিয়াই তো এতক্ষণ ইহার হাত 
পোড়াই নাই ! 

এমন সময় ধূতরাষ্ট্রের পুত্র বিকর্ণ বলিলেন, ‘আপনারা! চুপ করিয়া আছেন 
কেন? দ্রৌপদীর কথার বিচার করুন। আমার তো৷ বোধ হয় যুধিষ্ঠিরের 
দ্রোপদীকে ওরূপ করিয়া পণ রাখার কোন ক্ষমতা ছিল না, সুতরাং তিনি 
হারিলেও দ্রৌপদীর তাহ! মানিয়া! চলার কথা নহে ।” 


85 / ছেলেদের মহাভারত 


একথাঁয় সভার লোক চিৎকার করিয়া বিকর্ণের প্রশংসা আর শকুনির 
নিন্দা করিতে লাগিল । কিন্তু কর্ণ বিকর্ণকে গালি দিয়া দু'শোসনকে বলিলেন, 
গুশোসন, তুমি উহাদের গায়ের কাপড় কাড়িয়া লও! f 


একথা বলিবামাত্র পাণ্ডবেরা নিজ-নিজ চাদর কয়খানি ছাড়িয়া দিলেন। : 


দ্রৌপদীর গায়ের কাপড় দুঃশাসন নিজেই কাড়িয়া লইতে গিয়াছিল। কিন্তু 
কী আশ্চর্য! দেবতার কৃপায় সে সময়ে তাহার গায়ে এতই কাপড় হইল 
যে, দুঃশাসন প্রাণপণে টানিয়াও তাহ! শেষ করিতে পারে না। সে যত 


টানে, ততই লাল নীল হলদে সোনালী, নানা রঙের হইয়া কাপড় বাড়িয়া 


যায়। শেষে অপ্রস্তুত হইয়! হতভাগা বসিয়া পড়িল। y 

এদিকে এই আশ্চর্য ব্যাপার দেখিয়া সভায় ঘোরতর কলরব উপস্থিত 
হইয়াছে । রাজাগণ দ্রৌপদীর প্রশংসা করিতে করিতে দুশোসনকে গালি 
দিতেছেন, আর ভীম রাগে অস্থির হইয়া কীদিতেছেন। তারপর সভার 
সকলকে ডাকিয়া তিনি বলিলেন, তোমরা সকলে শোন ! আমি ভীষণ যুদ্ধে 
এই ছুরাত্মা দুঃশাসনের বুক চিরিয়! তাহার রক্ত খাইব, তবে ছাড়িব। যদি 
না খাই তবে যেন আমার স্বর্গলাভ না হয় 

এমন সময় বিছুর দুই হাত তুলিয়া সকলকে থামাইযা বলিলেন, “দ্রৌপদী 
এমন করিয়া কীদিতেছেন তবুও আপনার! কথা কহিতেছেন না, এ কাজটা! কি 
ভাল হইল? শীঘ্রই বিচার করুন ৷” 

তথাপি সকলে চুপ করিয়া রহিলেন। তখন কর্ণের কথায় আবার দুরাত্মা। 
দুঃশাসন দ্রৌপদীকে ঘরে লইয়া যাইবার জন্য টানাটানি করিতে লাগিল । 
এইরূপে দ্রৌপদীকে তাহার! কত অপমান, আর পাণ্ডবদিগকে কত প্রকার 
বিদ্রুপ করিল, তাহা বলিয়া তোমাদিগকে কষ্ট দিব না। যুধিষ্ঠির অর্জুন নকুল 
আর সহদেব সমস্তই চুপ করিয়া সহা করিলেন। কিন্তু ভীম রাগী লোক, 
তিনি তাহা সহিতে পারিবেন কেন? যখন যুধিষ্ঠিকে অপমান করিয়াও 
দুর্যোধনের মন উঠিল না, তিনি আবার হাসিতে হাসিতে দ্রৌপদীকে পা 
দেখাইলেন আর তাহ! দেখিয়! কর্ণ হাসিতে লাগিলেন, তখন ভীম আর 
কিছুতেই স্থির থাকিতে পারিলেন না। তিনি ভয়ংকর শব্দে সভা কীপাইস্বা 
বলিলেন, “আমি বদি গদা দিয়া এই দুষ্টের উরু না ভাঙি, তবে যেন আমার 
স্বর্গে যাওয়া না হয় এতক্ষণে কাহারও বুঝিতে বাকী রহিল না যে, এসকল 
ঘটনার ফল ভয়ংকর হইবে ; তখন ধৃতরাষ্ট্র প্রাণের ভয়ে আর নিন্দার ভয়ে 
দুর্যোধনকে তিরস্কার করিয়া! দ্রৌপদীকে বলিলেন, “মা, তুমি আমার বধূগণের 
সকলের বড়, বল, তুমি কী চাও ॥ 

দ্রৌপদী বলিলেন, ‘যদি আপনার দয়! হইয়া থাকে, তবে যুধিচিরকে 


.সভাপর্ব ৭১ 


ছাড়িয়া দিন।” ধৃতরাষ্ট্র বলিলেন, “তাহাই হইবে ৷ তুমি কী আর কী চাহ, 
বল’ 

দ্রৌপদী বলিলেন, ‘ভীম, অর্জুন, নকুল আর সহদেবকে তাহাঁদের অন্ধ 
ছাড়িয়া দিন” ূ 

ধৃতরাষ্ট্র বলিলেন, ‘তাহাই হইবে। তুমি আর.কী চাহ, বল” 

দ্রৌপদী বলিলেন, ‘আমি আর কিছুই চাহি না। ইহারা মুক্তি পাইলেই 
আমার সব পাওয়া হইল 7 J 

তারপর যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রকে বলিলেন, “মহারাজ, এখন আমাদিগকে কী 
অনুমতি করেন?’ 

ধৃতরাষ্ট্র বলিলেন, “তোমার মঙ্গল হউক। তুমি তোমার রাজ্য ধন সমস্ত 
লইয়া গিয়া সুখে রাজত্ব কর” k 

এইকূপে যুধিষ্ঠির সেখান হইতে বিদায় লইয়া ইন্দ্প্রস্থে যাত্রা করিলেন, 
কিন্তু দূর্যোধন, কর্ণ আর শকুনির ইহ সহা হইবে কেন? তাহার! বলিলেন, 
“এত কষ্ট করিয়া যাহা জিতিলাম, এত সহজেই তাহা লইয়া যাইবে? এ 
কখনও হইতে পারে না! 

দুষ্ট লোক না করিতে পারে এমন কাজ নাই। তিন দুষ্ট মিলিয়া তখনই 
আবার ধুতরাষ্ট্রের "মত ফিরাইয়! দিল। স্থির হইল, আবার যুধিষ্টিরকে 
পাশায় ডাকিতে হইবে । এবার পণ বনবাস ৷ যে হারিবে সে হরিণের ছাল 
পরিয়া তের বৎসর বনবাস করিবে এই তের বৎসরের শেষ বৎসর অজ্ঞাত 
বাস, অর্থাৎ এমনভাবে লুকাইয়া থাকা, যেন কেহ সন্ধান না পায়। সন্ধান 
পাইলে আবার বার বৎসর বনবাস । বনবাসের পর অবশ্য আবার আসিয়া 
রাজ্য পাইবার কথা রহিল। কিন্তু দুৰ্যোধন স্থির করিয়া রাখিলেন যে, 
একবার পাণ্ডবদিগকে তাঁড়ীইলে আর তাহাদিগকে বাজ্যে ঢুকিতে দিবেন 
না। ডাকিলেই যখন খেলিতে হইবে, তখন কাজেই যুধিষ্টিকে আবার 


বনেও যাইতে হইল। যাইবার সময় দুষ্টের৷ সকলে মিলিয়া পাণ্ডবদিগকে 
কম বিদ্রপ করে নাই । পাগ্ুবেরা তখন কিভাবে চলিতেছেন, দুর্যোধন 
কতই ভঙ্গিতে তাঁহার নকল করিলেন । 

তাহাতে ভীম বলিলেন, ঘূর্খ? তোমাদের বিদ্রপে আমাদের কৌন ক্ষতি 
হইবে না। আবার বলিতেছি, যুদ্ধের সময় তোমাকে বধ করিব, আর 
দুশীসনের বুক চিরিয়া রক্ত খাইব ! 

অৰ্জুন বলিলেন, ‘আমি কর্ণকে মারিব। হিমালয় যদি নডিয়া। যায়, সূর্যও 
যদি লিবিয়া! যায়, তথাপি একথা মিথ্যা হইবে না? 


৭২ ছেলেদের মহাভারত 


সহদেব শকুনিকে বলিলেন, তুষ্ট, তুই নিশ্চয় জানিস, আমি তোকে বধ 
করিব! 

যুধিষ্ঠির সকলের নিকট, এমনকি ধৃতরাষ্ট্রের পুত্রদের নিকটও বিনয়ের 
সহিত বিদায় চাহিয়া বলিলেন, ‘আবার আসিয়া আপনাদের সহিত দেখা 
করিব।” লজ্জায় কেহ তাঁহার কথার উত্তর দিতে পারিলেন না, কিন্তু মনে 
মনে সকলেই তাহাকে আশীর্বাদ করিলেন । 

বিছুর বলিলেন, ‘কুন্তী বনে গেলে বড় ক্লেশ পাইবেন, তাহাকে আমার 
নিকট রাখিয়া যাও ৷? 

যুধিষ্ঠির বলিলেন, ‘আমার পিতা নাই, আপনিই আমাদের পিতার মতন। 
আপনি যাহা বলিবেন তাহাই হউক।. আমাদিগকে আর কী উপদেশ দেন? 
বিদুর বলিলেন, ‘তোমার মত ধার্মিক লোককে আর বেণী উপদেশ কী দিব? 
আশীর্বাদ করি, তোমাদের ভাল হউক |» 

কুম্তীর নিকট বিদায় লইবার সময় সকলেরই খুব কষ্ট হইয়াছিল, বিশেষত: 
কুস্তীর। তাহার কানায় বুঝি তখন পাষাণও গলিয়াছিল। 

এইরূপে সকলের নিকট বিদায় লইয়া পাগুবেরা দ্রৌপদী ও ধৌম্যের 
সহিত বনবাস যাত্রা করিলেন । 

দুষ্ট ছুশাসনের টানে দ্রৌপদীর মাথার বেণী খুলিয়া গিয়াছিল, সে বেশী, 
তিনি আর বাঁধেন নাই। প্রতিজ্ঞা করিয়াছিলেন যে, সেই দুরাত্মাগণের 
উচিত শাস্তি না হওয়া পৰ্যন্ত তাহা আর বীধিবেন না। 

পাগুবেরা চলিয়া গিয়াছেন, ধৃতরাষ্ট্র বিছুর প্রভৃতিকে লইয়া কথাবার্তা 
কহিতেছেন, এমন সময় হঠাৎ নারদ অন্যান্য অনেক মুনির সহিত তাহার সন্মুখে 
উপস্থিত হইয়া বলিলেন, ‘আজ হইতে তের বৎসর পরে চতুৰ্দশ বৎসরে 
দুর্যোধনের দোষে ভীমার্জুনের হাতে কৌরবদের সকলের মৃত্যু হইবে ৷” 

এই বলিয়া নারদ চলিয়া গেলেন, আর ধৃতরাষ্ট্র বসিয়া নিজের দুর্বুদ্ধির 
কথা ভাবিতে লাগিলেন । 


হু 


পাগুবেরা সকলের নিকট বিদায় লইয়া অস্ত্রহাতে ক্রমাগত উত্তর দিকে চলিতে 
লাগিলেন । ইন্্রসেন প্রভৃতি চৌদ্দজন চাকরও সপরিবারে গাড়ি চড়িয়া 
তাহাদের সঙ্গে চলিল । তখন অনেক ধার্মিক ব্রাহ্মণ কৌরবদিগের উপর 
নিতান্ত বিরক্ত হইয়া বলিলেন, ‘এই ছুষ্টগণের রাজ্যে বাস করিতে' নাই, 
আমরাও পাণ্ডবদিগের সঙ্গে যাইব ৷” ২ 

এই সকল ত্রান্মণকে সঙ্গে আসিতে দেখিয়া যুধিষ্ঠিরের আনন্দও হইল, 
কষ্টও হইল। নিজেদের এইরূপ অবস্থা, কী খাইবেন তাহার ঠিক নাই, তাহার 
উপর রোজ এতগুলি ব্রাহ্মণের আহার যোগানো তো সহজ কথা নহে। তাই 
যুধিষ্ঠির তাহাদিগকে বিনয় করিয়া বলিলেন, ‘আপনার! আমাদিগকে এত স্নেহ 
করিয়া আমাদের সঙ্গে আসিয়াছেন, কিন্তু বনের ভিতরে আপনাদিগকে কী 
দিয়া খাওয়াইব, তাহা ভাবিয়া আমি অস্থির হইতেছি। আমাদের সঙ্গে 
আসিলে আপনাদের ক্লেশ হইবে, আপনারা ঘরে ফিরিয়ে যান।' 

ব্রাহ্মণের! বলিলেন, “মহারাজ, আমর! আপনাকে ছাড়িয়া থাকিতে পারিব 
না। আমাদের আহারের জন্য আপনার কোন চিন্তা নাই, আমরা ভিক্ষা 
করিয়া খাইব!’ 

এইরূপ অবস্থা দেখিয়া যুধিষ্ঠির ধৌম্যকে বলিলেন, “ইহাদিগকে খাইতে 
দিবার শক্তি আমার নাই, অথচ ইহাদিকে ছাড়িতেও পারিতেছি না। এখন 
উপায় কী বলুন ৷” 

ধৌম্য বলিলেন, “মহারাজ, সূর্যের পুজা করুন, ইহার উপায় হইবে 1” 

একথায় যুধিষ্ঠির সূর্যের পূজা আরম্ভ করিতে অূর্যদেব সেখানে উপস্থিত 
হইয়া বলিলেন, ‘মহারাজ, আমি তোমার পুজায় তুষ্ট হইয়া এই থালিখানা 
আনিয়াছি। আমার আশীর্বাদে এই থালির গুণে বার বৎসর তোমার অন্নের 
চিন্তা থাকিবে না। প্রতিদিন দ্রৌপদী যতক্ষণ না আহার করিবেন, ততক্ষণ 
এই থালির নিকট ফল-ফুলুরি, মাংস-মিঠাই যত চাও ততই পাইবে। তের 
বৎসর পরে তোমার রাজ্য ফিরিয়া পাইবে। এই বলিয়া তিনি আকাশে 
মিলিয়! গেলেন । 

সে আশ্চর্য থালি পাইয়া! আর যুধিষ্টিরের অন্নের চিন্তা রহিল না। বার 
বৎসর পর্যন্ত যতক্ষণ দ্রৌপদীর খাওয়া না হইত ততক্ষণ উহ! নানাবূপ খাবার 


৭৪9 


ছেলেদের মহাভারত 


জিনিসে পরিপূর্ণ থাকিত। যত লোকই আম্মক না কেন, উহা শেষ করিতে 
পারিত না। দ্রৌপদীর খাওয়া শেষ হওয়ামাত্রই সব ফুরাইয়া যাইত ৷ 

পাণ্ডবেরা প্রথম যে বনে বাস করেন, তাহার নাম কাম্যক বন। সেইখানে 
একদিন বিছুর আসিয়া তাহাদের নিকট উপস্থিত হইলেন। দূর হইতে 
বিদুরকে দেখিয়া যুধিষ্ঠিরের ভয় হইয়াছিল, বুঝিবা আবার পাশা খেলিবার ডাক 
আসে । কিন্তু বিদুর সেজন্য আসেন নাই। পাগুবদিগের সহিত বন্ধুত্ব করার 
কথা বলাতে ধৃতরাষ্ট্র রাগিয়া তাহাকে বলিয়াছেন, ‘তুমি এখান হইতে চলিয়া 
যাও! খালি পাণ্ডবদের হইয়া কথা বল, তোমার মন বড় কুটিল।” তাই 
বিছুর পাণ্ডবদিগকে খুজিতে খুজিতে কাম্যক বনে আসিয়া উপস্থিত 
হইয়াছেন । 

এদিকে বিছু চলিয়া আসাতে ধৃতরাষ্ট্র বড়ই কাতর হইয়া পড়িলেন । 
বিছুরকে তিনি ভালবাসিতেন, আর বিছুরের মতন একজন বুদ্ধিমান লোক 
পাণ্ডবদের দলে গেলে তাহাদের বল খুবই বাড়িয়া যাইবে, ইহা ভাবিয়া 
তাহার যথেষ্ট ভাবনাও হইয়াছিল। সুতরাং তিনি সঞ্জয়কে ডাকিয়া বলিলেন, 
“সঞ্জয়, শীঘ্র বিদুরুকে ফিরাইয়া আন, নহিলে আমি বাঁচিব না 

কাজেই বিছুরকে আবার ফিরিয়া আসিতে হইল। তাহা দেখিয়া 
দুৰ্যোধন বলিলেন, “এ দেখ আপদ আবার আসিয়াছে ! বন্ধুসকল, শীত্র একটা 
ডিম তাহার 

কী 

কিন্তু কর্ণের একথা পছন্দ হইল না। তাহার ইচ্ছা পাণ্ডবদিগকে এখনই 
গিয়া মারিয়া আসেন। কারণ, এখন তাঁহাদের দুঃখের অবস্থা; সহায় নাই 
আর মনে কষ্ট, কাজেই তেজ কম, এইবেলা তীহাদিগকে মারিবার খুব 
সুবিধা ৷ / 

এই কথায় সকলেই যারপরনাই উৎসাহের সহিত রথ সাজাইয়া 
পাণ্ুবদিগকে মারিতে চলিয়াছিল, উহার মধ্যে ব্যাসদেব সেখানে আসিয়া! 
তাহাদিগকে থামাইয়! দিলেন। 

এদিকে কাম্যক বনে পাণ্ডবদের কিরূপে দিন যাইতেছে? বনটি বড়ই 
ভয়ানক ৷ রাক্ষসের ভয়ে মুনি-খধিরা সেখান হইতে পলাইয়। গ্রিয়াছেন। 
পাণুবের! সেখানে গিয়া দেখিলেন, ভয়ানক একটি রাক্ষস হা! করিয়া তাহাদের 
পথ আগলাইয়। গর্জন করিতেছে । দ্রৌপদী তো তাহাকে দেখিয়াই চক্ষু 
বুজিয়া প্রায় অজ্ঞান ৷ 

যুধিষ্ঠির বাক্ষদকে জিজ্ঞাসা করিলেন, “তুমি কে? তোমার কী কাজ 
করিতে হইবে, বল, 


বনপর্ব a৫ 


রাক্ষস বলিল, ‘আর্রুরে মুহি কিড়ম্মিচূড়, রে। মোর মাম কিডনি 
আছে 1__বগগারে ভাই। তোহারা কে বটেক ? তোঘের্রুকে মুহি মচ্ছাসে 
খাবো !’ 

যুধিষ্ঠির বলিলেন, ‘কীমির, আমরা পার পুত্র । আমাদের নাম যুধিষ্ঠির, 
ভীম, অর্জুন, নকুল আর সহদেব।” ভীমের নাম নাম শুনিয়! রাক্ষস বলিল, 
হ,....__অঃ | বভীম? কোন্‌ বেট্টা বভীম রে? উহার্রকেই তো মুহি 
আগ গেমে খাবো ৷ বেট্টা মোর ভাইটাকে মারিলেক ? 

ভীমের তাহাতে ভয় পাওয়ার কোন কথাই নাই। তিনি ইহার পূর্বেই 
একটা গাছ লইয়া প্রস্তুত আছেন। তারপর যুদ্ধটাও খুব জমাট রকমই 
হইল, তাহার কথা আর বাড়াইয়া বলিবার দরকার নাই। এ রাক্ষসটা খুব 
জোয়ান ; হাত দিয়া, দাত দিয়া, নখ দিয়া, পাথর ছু'ড়িয়া সে অনেকক্ষণ 
যুদ্ধ করিল। শেষে ভীম তাহার হাত পা মোচড়াইয়া৷ ধরিয়া তাহাকে 
বন্‌ বন্‌ শব্দে ঘুরাইতে আরম্ভ করিলেন, সে ট্যাচাইতে ট্যাচাইতে অজ্ঞান 
হইয়া গেল। তাহার পর তাহার গলায় ভীমের হাতের ছুই টিপ পড়িতেই 
কার্য শেষ। 

পাগুবদের বনবাসের সংবাদে সকলে নিতান্তই দুঃখিত হইলেন। কৃষ্ণ 
ষ্ায় প্রভৃতি যদু বংশের আর পঞ্চাল দেশের আত্মীয়ের এবং আরো! 
অনেকে তাহাদিগকে দেখিতে আসিয়া! আক্ষেপ করিতে করিতে কৌরব- 
দিগকে অনেক ধিক্কার দিলেন। উহারা সকলেই বলিলেন, “এই ছুষ্টদিগকে 
মারিয়া! আমরা যুধিষ্টিরকে রাজা করিব” 

মুনি-খধিরা, সর্বদাই পাগুবদিগকে দেখিতে আসিতেন। সাধারণ 
লোকেরাও দলে দলে তীহাদিগকে দেখিতে আসিয়া তাহাদের সঙ্গে সেই 
বনেই থাকিয়া যাইত । 

কাম্যক বনেই যে তাহারা আগাগোড়া! ছিলেন, তাহী নহে। কখনও 
কাম্যক বনে, কখনও দ্বৈত বনে, কখনও বাঁ নানান তীৰ্থে এইকূপে ঘুরিয়া- 
ফিরিয়া তীহারা সময় কাটাইতেন। একস্থানে অধিক দিন থাকিলে ফল- 
মূল মিলানো কঠিন হয়, শিকারও ফুরাইয়া যায়; কাজেই ঘুবিষা বেড়াইবার 
বিশেষ দরকার ছিল । 

বনে থাকায় খুবই কষ্ট তাহাতে সন্দেহ কী? আর শক্রদিগকে সাজা 
দিবার ইচ্ছাও সকলেরই হয়। সুতরাং দ্রৌপদী যে পাণুবদিগের দুঃখ 
দেখিয়া কাতর হইবেন আর শক্রদিগকে তাড়াইয়! নিজের রাজ্য লইবার 
জন্য যুখিছিরকে বার বার পীড়াপীড়ি করিবেন, ইহা! আশ্চর্য নহে। এ- 
সকল সময়ে ভীম সর্বদাই ভ্রৌপদীর কথায় সায় দিতেন। কিন্তু যুধিষ্ঠির 


৭৬ ছেলেদের মহাভারত 


তাহাতে ব্যস্ত না হইয়া! মিষ্ট কথায় তাহাদিগকে বুঝাইতেন যে, হারা 
অন্যায় কাজ করিয়াছে বলিয়! পাণ্ডবদিগেরও তাহা করা৷ উচিত নহে। ক্ষমা 
করাই যথার্থ ধর্ম, রাগের বশ হইয়া! কাজ করিলে ধর্ম নষ্ট হয়” 

তাহা ছাড়া, যুধিষ্টির বেশ জানিতেন যে, ছুর্যোধনের পক্ষে কর্ণ প্রভৃতি 
বড় বড় যে সকল বীর আছেন, তাহাদিগকে ইচ্ছা করিলেই হাবাইয়া 
দেওয়। যায় না; ইহার জন্য বিশেষ আয়োজন চাই। তাই তিনি ভীমকে 
বলিলেন, “ভাই, কর্ণ যে কত বড় যোদ্ধা, .একথা ভাবিয়া আমার ঘুম 
হয় না 

একথার উত্তর দেওয়া ভীমের পক্ষেও সহজ ছিল না, তাই তিনি মুখ 
ভার করিয়া চুপ করিয়া থাঁকিতেন । 

এমন সময় ব্যাসদেব পাগুবদিগকে দেখিতে আসেন। তিনি যুিষ্টিরকে 
বলিলেন, “তোমাকে প্রতিস্থৃতি নামক বিদ্যা শিখাইয়া দিতেছি ; তুমি উহা 
অর্জুনকে শিখাইবে। উহার গুণে সে মহাদেব ইন্দ্র যম বরুণ কুবের প্রভৃতি 
দেবতাকে তপস্থায় তুষ্ট করিয়া! সহজে বড় বড় অস্ত্র লাভ করিতে পারিবে” 

এই বিছা পাইয়া পাণ্ডবদের মনে খুবই আশা হইল। যুধিষ্ঠিরের নিকট 
ইহা শ্রিখিবার পর অর্জুন তখনই তপস্তায় বাহির হইতে আর বিলম্ব 
করিলেন না? কবচ; গাণ্ডীব, অক্ষয় তৃণ প্রভৃতি লইয়া তিনি তপস্তায় 
বাহির হইলেন। যাত্রা করিবার সময় সকলে তাঁহাকে প্রাণ ভরিয়া 
আশীর্বাদ করিলেন, “তোমার সিদ্ধিলাভ হউক” 

তারপর অর্জুন হিমালয় আর গন্ধমাদন পর্বত পার হইয়া ইন্দ্রকীল নামক 
পর্বতে উপস্থিত হইলেন। . এমন সময় কোথা হইতে একটি কৃষ্ণকায় তপস্বী 
আসিয়া তাহাকে বাধা দিয়া হাসিতে হাসিতে বলিলেন, ‘কে হে তুমি, 
ধনূরধাণ লইয়া এখানে আসিয়াছ ? এখানে ধনূর্ধাণ দিয়া কী করিবে? উহা 
ফেলিয়া দাও ৷’ 

অর্জুন ইহাতে ধনুক বাণ না ফেলায় তপন্বী খুণী হইয়া বলিলেন, 
“বাছা, বর লও, আমি ইন্দ্র ॥ 

অর্জুন জোড়হাতে ইন্দ্রকে প্রণাম করিয়া বলিলেন, ‘আপনার নিকট 
অন্্রশিক্ষা করিতে আসিয়াছি। দয়! করিয়া আমাকে সেই বর দিন), 

ইন্দ্র বলিলেন, “আগে শিবকে সন্তষ্ট কর, তারপর অস্ত্র পাইবে?” এই 
বলিয়া ইন্দ্র চলিয়া গেলেন; অর্জুন হিমালয়ের নিকটে আসিয়া শিবের 
তপস্ত। আৰম্ভ করিলেন। 

ক্রমাগত চারি মাস ধরিয়া! তিনি অতি ভয়ংকর তপস্ত| করিয়াছিলেন । 
প্রথম মাসে তিন দিন অন্তর আহার করিতেন, দ্বিতীয় মাসে ছয় দিন অন্তর, 


বনপর্ব ৭৭ 


তৃতীয় মাসে পনর দিন অন্তর। চতুর্থ মাসে কেবল -বাতাস ভিন্ন আর 
কিছুই খান নাই; অন্বষ্ঠ মাত্র ভর করিয়া উধ্বহস্তে সারাটি মাস দীড়াইয়া 
কেবল তপস্া করিয়াছিলেন । 
এদিকে সেখানকার মুনি-খধিগণের মনে বড়ই ভাবনা উপস্থিত। অর্জুনের 
সেই ভয়ানক তপস্তার তেজে ইহারই মধ্যে চারিদিকে ধোয়ার মত হইয়া 
উঠিয়াছে। তাহারা সকলে ব্যস্তভাবে শিবের নিকট গিয়া বলিলেন, 'প্রভো, : 
না অর্জুনের তপস্তার তেজ সহিতে পারিতেছি না, ইহাকে শীপ্ থামাইয্া 
মহাদেব কহিলেন, “তোমরা ব্যস্ত হইও না। আমি আজই অর্জুনকে সন্তষ্ট 
করিয়া দিতেছি।' সুতরাং মুনিরা নিশ্চিন্ত মনে ঘরে ফিরিয়া গেলেন। 
ততক্ষণে শিব আর দুর্গাও কিরাত-কিরাতিনীর বেশে অর্জুনের তপস্তার 
স্থানে গিয়া উপস্থিত হইয়াছেন। ভূতগুলিও নানা সাজে সঙ্গে চলিয়াছে। 
এদিকে আবার কোথাকার একট! দানব শুয়োর সাজিয়! অর্জুনকে মারিতে 
. আসিয়াছে, .অর্জুনও গাণ্ডীব টানিয়া তাহাকে মারিতে প্রস্তত। এমন 
সময় ব্যাধের বেশে মহাদেব আসিয়া তীহাকে বাধা দিয়া বলিলেন-_ আরে, 
থাম ঠাকুর! আমি আগে নিশানা করিয়াছি (ধনুকে তীর চড়াইয়া তাক 
করিয়াছি)! 
সামান্য ব্যাধের কথা অর্জুনের গ্রাহাই হইল না। তিনি তাহা তুচ্ছ 
করিয়া শুয়োরের উপর তীর ছু'ডিলেন। ব্যাধ ঠিক তার সঙ্গে সঙ্গেই এক 
তীর ছুঁড়িল। এখন এই কথা লইয়া দুইজনে ভয়ানক তর্ক উপস্থিত। 
অর্জুন বলিলেন, ‘আমার শিকারে তুমি কেন তীর ছু ড়িতে গেলে? 
দাড়াও তোমাকে সাজা দিতেছি ৮ 
ব্যাধ হাসিতে হাসিতে বলিল, ‘আমি আগে নিশান! করিয়াছিলাম, আমার 
তীরেই শুয়োর মরিয়াছে। তুমি দেখিতেছি বেয়াদব! দীড়াও তোমাকে 
সাজা দিতেছি ! 
একথায় অর্জুন বিষম রাগিয়া ব্যাধের উপরে কতই বাণ মারিলেন। 
ব্যাধ বাণ খাইয়া খালি হাসে আর বলে, “আরো মার! দেখি তোর কত 
অস্ত্র আছে !? 
অর্জুনের যত বড় বড় বাণ, ভারী ভারী অস্ত্র ছিল, তিনি তাহার 
কোনটাই ছুডিতে বাকি রাখিলেন না। ব্যাধ বাণ খায়, আর কেবলই 
হাসে। 
অর্জনের এমন যে অক্ষয় তুণ, ক্রমে তাহাও খালি হইয়া গেল। কিরাত 
তাহার সকল বাণ গিলিয়া খাইয়া তখনও হাসিতেছে। বাণ ফুরাইলে অর্জুন 


এড ছেলেদের মহাভারত 


গীও্ডীব দিয়াই কিরাতকে মারিতে গেলেন, সে সর্বনেশে মানুষ তাহাও কাড়িয়া 
লইল। তারপর খড় লইয়া দু-হাতে কিরাতের মাথায় মারিলেন- খড়গ 
দু-খানা হইয়া গেল। সকল অস্ত্ৰ শেষ হইলে গাছ পাথর ছু ডিতে 
লাগিলেন, তাহাতেও কিছু ফল হইল না। শেষে ভয়ানক রাগের ভরে 
কিরাতকে জড়াইয়! ধরিতে গেলে সে তাহাকে ধরিয়া এমনি চাপিয়া দিল যে, 
তাহাতে তিনি একেবারে অজ্ঞান হইয়া! গেলেন । 

জ্ঞান হইলে অর্জুন মাটির শিব গড়িয়া ফুলের মালা দিয়া তাহার পূজা 
করিতে লাগিলেন। সেই ফুলের মালা অর্জুনের গড়া শিবে না পড়িয়া 
একেবারে সেই কিরাতের মাথায় উপস্থিত। তাহ! দেখিয়া অর্জুনও 
তাড়াতাড়ি তাহার পায়ে গিয়া পড়িলেন। কারণ তখন আর .তীহার বুঝিতে 
বাকি রহিল ন! যে, এ ব্যাধ নহে, স্বয়ং শিব। অর্জুন বলিলেন, ‘প্রভো, না 
জানিয়! যুদ্ধ করিয়াছি, অপরাধ ক্ষমা! করুন ! 

মহাদেব বলিলেন, ‘অর্জুন, আমি বড়ই সন্তুষ্ট হইয়াছি। এই লও তোমার 
গান্তীব। তোমার তুণও আবার অক্ষয় হইল। তুমি যথার্থ বীরপুরুষ, এখন 
বর লও।’ অর্জুন বলিলেন, “দয়া করিয়া আমাকে আপনার পাশুপত নামক 
অস্ত্র দান করুন ৷” 

তখন মহাদেব তাহাকে সেই অন্তর দিয়া, তাহা! ছাড়িবার এবং থামাইবার 
মন্ত্র শিখাইযা দিলেন। সে ভয়ংকর অস্ত্রের তেজে তখন ভূমিকম্প আর 
বজ্রপাতের মত শব্দ হইয়াছিল । 

অর্জুনকে অন্তর দিয়! মহাদেব চলিয়া গেলে পর বরুণ, কুবের, যম আর 
ইন্দ্রও সেখানে আসিয়। তাহাকে নানারূপ অস্ত্র দিলেন। যমের দণ্ড, বরুণের 
পাশ প্রভৃতি অতি আশ্চর্য এবং ভয়ংকর অস্ত্র । 

এ অন্ত্রনকল তো অর্থুন পাইলেন; তারপর স্বর্গে গিয়া ইন্দ্রের এবং 
দেবতাঁদিগের নিকট কত আদর, কত সম্মান, কত শিক্ষা পাইলেন, তাহ 
লিখিয়া শেষ করা যায় না। ইন্দ্রের নিকট যে সকল আশ্চর্য অন্তর 
পাইয়াছিলেন তাহ! দ্বারা অর্জুন নিবাত কবচ নামক দৈত্যদিগকে বধ 
করেন। তাহাতে দেবতাদের অনেক উপকার হয়। ইহা ছাড়া চিত্রসেন 
নামক গন্ধের নিকট শিক্ষা করিয়া তিনি সঙ্গীত বিদ্যায় অসাধারণ পণ্ডিত 
হইয়াছিলেন। আর ইহাতে তাহার কত উপকার হইম্াছিল, তাহা দেখিতে 
পাইবে ।  এইরূপে স্বর্গে তাহার পাচ বৎসর পরম নখে কাটিয়া যায়। 

এদিকে কাম্যক বনে পাণ্ুবেরা অর্ভুনের কথ! ভাবিতে ভাবিতে নিতান্ত 
দুঃখিতভাবে দিন কাটাইতেছেন। তিনি কোথায়, কিভাবে আছেন, কত 
দিনে ফিরিবেন, কিছুই তাহাদের জান! নাই, সুতরাং দুঃখ হইবারই কথা। 


বনপর্ব ন 


মাঝে মাঝে কোন ধামিক মুনি-খষি আসিলে তাহার সহিত কথাবার্তায় 
কয়েক দিন তাহাদের মন একটু ভাল থাকে। একবার বৃহদশ্ব মুনি আসিয়া 
তাহাদের নিকট কিছুদিন রহিলেন। ইনি আশ্চর্য রকম পাশা খেলিতে 
জানিতেন। এই স্যোগে যুধিষ্ঠির তাহার নিকট খুব ভাল করিয়া সেই 
খেলা শিখিয়া লইলেন। 

ইহার কিছুদিন পরে লোমশ মুনি স্বর্গ হইতে অর্জুনের সংবাদ লইয়া 
কাম্যক বনে আসেন। তাহার নিকট সকল কথা শুনিয়! অর্জুনের সম্বন্ধে 
পাগুবদের ভয় দূর হইল । $ 

লোমশ বলিলেন যে, অর্জুন পাগুবদিগের নানারূপ তীর্থ দেখিয়া 
বেড়াইতে বলিয়াছেন। সুতরাং তাহীরা লোমশ মুনির সঙ্গে তীর্থভ্রমণে 
বাহির হইলেন । ভারতবর্ষের প্রায় কোন তীর্থই: তাহারা দেখিতে বাকি 
রাখিলেন না । প্রভাস নামক তীর্থে কৃষ্ণ বলরাম প্রভৃতির সহিত তীহাদের 
দেখা হইল। সেই সময় যদু বংশের সকলে পাওবদিগের দুঃখে নিতান্ত 
দুঃখিত হইয়া প্রতিজ্ঞা করিলেন যে, যত শীঘ্র পারেন তাহারা কৌরবদিগকে 
মারিয়া পাগুবদিগকে রাজা করিবেন। তাহারা তখনই যুদ্ধ আরম্ভ করিতে 
প্রস্তুত ছিলেন, কৃষ্ণ অনেক বলিয়া-কহিয়া তাহাদিগকে থামাইয়া রাখিলেন। 
কারণ, পাণ্ডবেরা নিজেদের কথামত বনবাস শেষ না করিয়া কিছুতেই রাজ্য 
লইতে সম্মত হইলেন না । 

এইবূপে তীর্থ দেখিতে দেখিতে ক্রমে তাহারা কৈলাস পর্বতের নিকটে 
আসিয়া উপস্থিত হইলেন। এ সকল স্থান অতি ভয়ানক। একে তো 
পর্বতের উপর দিয়! চলাই খুব কঠিন, তাহাতে আবার যক্ষ রাক্ষসেরা 
ক্রমাগত সেখানে পাহারা দেয় । সুতরাং ভয়ের কথাই বটে। এ সময়ে 
ভীম সকলকে সাহস দিয়া বলিলেন, ‘ভয় কি! চলিতে না পারিলে আমি 
পৃষ্ঠে করিয়া লইব | 

পাণ্ডবেরা গন্ধমাদন পর্বতে উঠিবামাত্র ভয়ানক ঝড় উপস্থিত হইল। 
ঘোরতর গর্জনে হাওয়া চলিতেছে, পাথর ছুটিয়া আসিতেছে, চারিদিক 
অন্ধকার, প্রাণ থাকে কি যায় ! ভীম অনেক কষ্টে ভ্রৌপদীকে লইয়া একটা 
গাছ ধরিয়া রহিলেন। অন্যেরাও কেহ গাছ ধরিয়া, কেহ উইটিপি আকড়াইয়া, 
কেহবা গুহার ভিতর ঢুকিয়া প্রাণ বাঁচাইলেন। এত শ্রম আর কষ্টের পর 
দ্রৌপদীর আর চলিবার শক্তি রহিল না। তাঁহার দুঃখে অন্য সকলেরও 
দুঃখের একশেষ হইল। তখন ভীম মনে মনে ঘটোৎকচকে ডাকিলেন। - 
ডাকিবামাত্র ' ঘটোৎকচ অনেক রাক্ষম-সহ আসিয়া, বলিল, ‘বাবা, কেন 
ডাকিতেছ? কী করিতে হইবে ? 


৬ ছেলেদের মহাভারত 


ভীম বলিলেন, “বাছা, দ্রৌপদী চলিতে পারিতেছেন না, তাহাকে বহিয়া 
লইয়া চল” 

ঘটোৎকচ তখনই দ্রৌপদীকে, আর তাহার সঙ্গের বাক্ষসেরা অন্য সকলকে 
কীধে লইয়া চলিল । : ইহাদের সাহায্য না পাইলে পাগুবদিগের খুবই কষ্ট 
হইত, তাহাতে আর সন্দেহ নাই। উহাবা তাহাদিগকে কঠিন স্থান পার 
করিয়া, বদরী নামক তীর্থে পৌছাইয়া দিল। এই স্থানের নিকট হইতেই 
অর্জুন স্বর্গে গিয়াছিলেন, আর এখানেই তাহার ফিরিয়া আসিবার কথা। 
স্থৃতরাং পাণ্তবেরা৷ এখানেই তাহার জন্য অপেক্ষা করিতে লাগিলেন । 

ইহার মধ্যে একদিন কোথা হইতে এক আশ্চর্য পদ্মফুল আসিয়া! দ্রৌপদীর 
নিকট পড়িল। সে ফুলের এমনি চমৎকার গন্ধ যে, তাহা নাকে ঢুকিবামাত্রই 
প্রাণ ঠাণ্ডা হইয়া যায়। দ্ৰৌপদী ফুলটি পাইয়া ভীমকে বলিলেন, “চমতকার 
ফুল! আমাকে এইবূপ আরো অনেকগুলি ফুল আনিয়া! দিতে হইবে । আমি 
কাম্যক বনে লইয়া বাইব 1” 

একথায় ভীম আহলাদের সহিত তখনই ফুল আনিতে চলিলেন। 
ফুলটি ঈশান কোণ (অর্থাৎ উত্তর-পূর্ব কোণ) হইতে হাওয়ায় উড়িয়া 
আসিয়াছিল, সুতরাং ভীম বুঝিতে পারিলেন যে, এ দিকে গেলে আরো ফুল 
পাওয়| যাইবে। সেদিকে অনেক দুর গিয়া তিনি একটা প্রকাণ্ড সরোবরে 
উপস্থিত হইলেন । সরোবরে স্সান করিয়া তিনি আবার ফুলের খোঁজে 
চলিয়াছেন, এময় সময় দেখিলেন যে, মন্ত একটা বানর তাহার পথের উপর 
শুইয়। আছে । বানরটাকে তাড়াইবার জন্য ভীম সিংহনাদ করিতে লাগিলেন, 
কিন্তু বানর তাহা বড়-একটা গ্রাহা করিল না। সে খালি একটু মিটি-মিটি 
চাহিয়া বলিল, ‘আহ! ! অমন ট্যাচাইও না, একটু ঘুমাইতে দাও। আমার 
অনুখ করিয়াছে 

ভীম বলিলেন, ‘আমি পাঞ্ডুর পুত্র। লোকে আমাকে পবনের পুত্রও 
বলে। আমার নাম ভীম। তুমি কে?” 

বানর একটু হাসিয়া বলিল, ‘আমি বানর ৷' 

ভীম বলিলেন, পথ ছাড়, নইলে সাজা পাইবে ॥” 

বানর বলিল, ‘বড় অসুখ করিয়াছে, উঠিতে পারি না। আমাকে ডিঙাইয়া 
চলিয়া যাও ৷” | 

ভীম বলিলেন, ‘সকল প্রাণীর শরীরেই ভগবান আছেন। তোমাকে 
ডিঙাইলে তাহাকে অমান্য করা হইবে । তাহা আমি পারিব না।' 

বানর বলিল, 'বুড়! হইয়াছি, উঠিতে পারি না। আমার লেজটা সরাইয়া 
পাশ দিয়া চলিয়া যাও ৷” 


বনপর্ব ৮১ 

ভীম মনে মনে বলিলেন, ‘বটে! আচ্ছা দাড়াও এই লেজ ধরিয়া 
তোমাকে ধোপার কাপড় কাচা দেখাইতেছি ! 

এই.মনে করিয়া বা হতে বানরের লেজ ধরিলেন, কিন্তু তাহা নডাইতে 
পারিলেন না তারপর দুই হাতে ধরিয়া টানিলেন, তবুও নড়াইতে পারিলেন 
না। প্রাণপণ করিয়া টানিলেন, তাহার চোখ বাহির হইয়া আসিবার গতিক 
হইল, জ আর কপাল ভয়ানক কৌচকাইয়া গেল, মুখ কালে! হইয়া উঠিল, 
গা দিয়া ঘাম ঝরিতে লাগিল-_তবুও লেজ নডিল না। তখন তিনি নিতান্ত 
লঙ্জিত হইয়া জোড়হাতে বলিলেন, “মহাশয়, আমার অপরাধ হইয়াছে, 
আমাকে ক্ষমা করুন। আপনি কে?’ 

বানর বলিল, ‘আমি পবনের পুত্র। আমার নাম হনুমান ৷? 

তখন ভীম তাড়াতাড়ি হনুমানের পায়ের ধূলা লইতে পারিলে বাঁচেন। 
হনুমান বড় ভাই, ভীম ছোট ভাই , কাজেই দু-জনে ছু-জনকে দেখিয়! 
যারপরনাই আনন্দিত হইলেন । ভীম বলিলেন, "দাদা, শুনিয়াছি সমুদ্র পার 
হইবার সময় আপনার বড় ভয়ংকর চেহারা হইয়াছিল । সেই চেহারাটি আমি 
একবার দেখিতে চাই ।” 

হনুমান বলিলেন, “ভাই, ও চেহারা দেখিয়া কাজ নাই; তুমি ভয় 
পাইবে ৰ 

কিন্তু ভীম ছাঁড়িবেন কেন? তাঁহার যে বীর বলিয়া বেশ একটু অহঙ্কার 
আছে। কাজেই শেষটা হন্থমানকে সেই চেহারা দেখাইতে হইল ৷ 

কী ভয়ংকর বিশাল চেহারা ! কোথায় বা তাহার মাথা, কোথায় তাহার 
লেজ । সে শরীর বন ছাড়াইয়া, পর্বত ছাড়াইয়া আকাশ পর্যন্ত ঢাকিয়া 
ফেলিল। জলন্ত সোনার মত তাহার তেজে ভীমের চক্ষু আপনা হইতেই 
বুজিয়া আদিল। তাহা দেখিয়া হন্তুমান বলিলেন, “আর কাজ নাই, তাহা 


হইলে ভয় পাইবে সত দাদ, আমি আর তাকাইতে পারিতেছি না। এখন 


ট ঠ 
ওটাকে সই উনার পরীর ছোট করিয়া ভীমের সহিত কোলাকুলি 
করিলেন। তারপর বলিলেন, ‘ভাই, ঘরে যাও। দরকার ই সা 
ডাকিও, আমি উপস্থিত হইব ৷ যুদ্ধের সময় তুমি বিহার কি 
- যে, তাহাতেই শত্ৰু আধমরা হইয়া যাইবে ।' 

A হমুমান ভীমকে এই কথা বলিয়া, আর তীহাকে পর্ফুলের সন্ধান বলিয়া 
| গেলেন 
মাছ 81571 ice এই ফুল ফোটে। ফুলগুলি 


২ ছেলেদের মহাভারত 


সোনার, তাহার বৌটা বৈরর্যমণির ; আর তাহার গন্ধের কথা পূর্বেই 
বলিয়াছি। কুবেরের শত-শত রাক্ষস-প্রহরী সরোবরে পাহারা দেয়। 
ইহারা ভীমকে নিষেধ করিয়া বলিল, ছা রে, ই কিমন লোক বটেক? 
কুর্ধেরের মহারাজ্জ্ু বলিলেক্‌ নি, পুছ্ছিলেক নি, আউ ফুল লেবেকে 
চলিলেক্‌ !’ 

ভীম বলিলেন, “কোথায় তোমাদের কুবের মহারাজ যে তাহার নিকট 
জিজ্ঞাসা করিব? আমার নাম ভীম, আমি পাঙুর পুত্র। আমরা ক্ষত্রিয় 
কাহাকেও জিজ্ঞাস! করিয়া কাজ করি না। পাহাড়ের উপর ফুল ফুটিয়াছে, 
তাহা তোমাদের কুরেরের যেমন, আমারও তেমনি। জিজ্ঞাসা আবার 
কাহাকে করিব ?. 

এই বলিয়া ভীম জলে নামিলেন। আর বাক্ষসেরাও অমনি ধর | মার ! 
কাট ! বাধ! খা? বলিতে বলিতে তোমর-পটিশ হাতে, দাত কড়মড় 
করিতে করিতে তাঁহাকে আক্রমণ করিল। কিন্তু ভীমের গদ! যে কেমন 
জিনিস তাহা তাহারা জানিত না। সেই গদা! ঘুরাইয়া ভীম যখন নিমেষের 
মধ্যে একশোট রাক্ষদের মাথা কাটিয়া ফেলিলেন, তখন আরগুলি অন্ত্র-শক্্ 
ফেলিয়া! ট্যাচাইতে ট্যাচাইতে উরধ্বশ্বাসে কুবেরের কাছে গিয়া উপস্থিত 
হইল। কুবের তাহাদের নিকট সকল কথা শুনিয়া বলিলেন, ‘আমি জানি, 
ভীম দ্রৌপদীর জন্য ফুল নিতে আসিয়াছেন। উহার যত ইচ্ছা ফুল লইয়া 
যাইতে দাও ৷’ 
তব দিল না, তিনি সাধ মিটাইয়া ফুল 

ন। 

এদিকে পাণ্ডবের৷ ভীমের বিলম্ব দেখিয়া তাঁহাকে খুজিতে খু'ঁজিতে 
ঘটোৎকচের সাহায্যে সেখানে আসিয়া উপস্থিত হইয়াছেন। কুবেরের কথায় 
কিছুদিন তাহাদিগকে সেই স্থানে থাকিতে হইল । তারপর সেখান হইতে 
বিদায় লইয়া আবার বদরিকাশ্রমে আসিয়া তাহার! অর্জুনের অপেক্ষা করিতে 
লাগিলেন। ঘা. 

এই সময়ে ভীম আর একটা রাক্ষম মারেন। এটার নাম জটান্ুর। 
হতভাগা এমনি চমৎকার ব্রাহ্মণ সাজিয়া আসিয়াছিল যে, পাণ্ডবেরা তাহাকে 
রাক্ষস বলিয়া চিনিতে পারেন নাই। তাঁহারা তাহাকে ব্রাহ্মণ মনে করিয়া 
আদরের সহিত রাখিয়াছেন, আর ইহার মধ্যে দুষ্ট কোন সুযোগে একদিন 
যুধিঠির, নকুল, সহদেব আর দ্রৌপদীকে লইয়া ছুট দিয়াছে। তাহার 
সাজাটাও ভীমের হাতে সে তেমনি করিয়া পাইল৷ 

তারপর ক্রমে অর্জুনের ফিরিবার সময় কাছে আসিলে পাণ্ডবেরা আবার 


বনপৰ চি 


গন্ধমাদন পর্বতে যান। ইহার কিছুদিন পরেই ইন্দ্রের রথে চড়িয়া অর্জুন স্বর্গ 
হইতে তাহাদের নিকট আসিয়া উপস্থিত হইলেন। অর্জুনকে পাইয়া 
পাগুবদের এবং দ্রৌপদীর সুখের সীম! রহিল না। sh 

ইহার পরে পাণ্ডবেরা আবার কাম্যক বনে ফিরিয়া আসিলেন। ফিরিবার 
সময় অবশ্য পথে অনেক ঘটনা হইয়াছিল, কিন্তু তাহার কথা বিশেষ করিয়া 
বলিবার দরকার নাই। কেবল ভীম একটি :সাপের মুখে পড়িয়া কিরূপ 
নাকাল হইয়াছিলেন, তাহা একটু শুন। 

বদরিকাশ্রম হইতে যাত্রা করিয়! কিছুদিন পরে পাগুবেরা সুবাহু নামক 
এক কিরাত রাজার দেশে আসিয়া উপস্থিত হন। এই স্থানে যামুন নামক 
একটা পর্বত আছে, তাহার কাছে বনের ভিতরে নানারকম শিকার মিলে। 
ভীম খুবই উৎসাহের সহিত শিকার করিয়া বেড়ান। ইহার মধ্যে একদিন 
এক ভয়ংকর সাপ তাহাকে ধরিয়া বসিয়াছে। ধরিবামাত্র ভীমের বল ও 
সাহস কোথায় যেন চলিয়া গেল। তিনি কিছুতেই সাপের বাঁধন এড়াইতে 
পারিলেন না। 

সাপটা আবার মানুষের মত কথা কয়। সে বলিল যে, বহুকাল পূর্বে 
পাণ্ডবদেরই বংশে সে নহুষ নামে রাজা ছিল, অগস্ত্য মুনির শাপে এখন সাপ 
হইয়াছে । ভীমের পরিচয় পাইয়া সে বলিল, 'দেখিতেছি, তুমি আমারই 
বংশের লোক। কিন্তু তথাপি তোমাকে না খাইয়া থাকিতে পারিতেছি না? 

ভীমের বড় ভাগ্য যে, সেই সময় যুধিষ্ঠির তাহাকে খুঁজিতে খুঁজিতে 
সেখানে আসিয়া উপস্থিত হইলেন। ভীমের দশা দেখিয়া তো তিনি 
একেবারে অবাক । তিনি তাহাকে ছাড়িয়া দিবার জন্য সাপকে অনেক 
মিনতি করিলেন, কিন্তু সে তাহাতে রাজী হইল না । শেষে যুধিষ্ঠির জিজ্ঞাসা 
করিলেন, “কী হইলে তুমি ভীমকে ছাড়িতে পার ?” 

সাপ বলিল, “আমার কথার উত্তর দিতে পার তে! ইহাকে ছাড়িয়া দিই; 
কেননা তাহা হইলে আমার শাপ দূর হইবে ৷ 

যুধিষ্ঠির তাহাতেই সন্মত হইলেন। কিন্তু সে সর্বনেশে সাপ আবার 
এমনি ভয়ানক পণ্ডিত যে, ভঙ্গাণ্ডের যত উৎকট প্রশ্ন জিজ্ঞাস! করিয়া সে 
যুধিষ্টিরকে ব্যস্ত করিয়া তুলিল। যাহা হউক, সে তাহাকে ঠকাইতে পারিল 
না । শেষে খুশী হইয়া, বলিল, “তোমার বিদ্যা দেখিয়া আমি খুবই সন্ত 
হইয়াছি, সুতরাং তোমার ভাইকে খাইব না।' 

বাস্তবিক যুধি্ির ন! আমিলে সেদিন সাপের হাতে পড়িয়া নিশ্চয় ভীমের 


প্রাণ যাইত। 
পাণ্ডবের! কাম্যক বন হইতে দ্বৈত বনে গিয়া একটি সুন্দর সরোবৰের 


৮৪ ছেলেদের মহাভারত 


ধারে এক কুঁড়েঘরে বাস করিতে লাগিলেন। ইহার মধ্যে যে কী এক 
ঘটনা হইল, শুন। দুষ্ট লোকের! কেবল সাধুদিগকে ক্লেশ দিয়াই অন্ত হয় না» 
ক্লেশটা কেমন হইতেছে তাহা আবার দেখিতে চাহে। পীণ্ডবেরা নিতান্ত 
কষ্টে বনবাস করিতেছেন, একথা দূর্যোধন প্রভৃতিরা শোনেন, আর তাঁহাদের 
খালি দুঃখ হয়, ‘আহা ! উহার! কেমন কষ্ট পাইতেছে তাহার তামাশাটা 
একবার দেখিতে পাইলাম না, আর আমাদের জীক-জমকটাও উহাদের 
দেখাইতে পারিলাম না !! যতই তীহারা একথা ভাবেন, ততই তাহাদের 
মনে হয় যে, এ কাজটা না করিলেই চলিতেছে না। কিন্তু তাহা কেমন করিয়া 
হইতে পারে? ধৃতরাষ্ট্র কি সহজে তাহাদিগকে দ্বৈত বনে যাইতে দিবেন? 

অনেক ভাবিয়া-চিন্তিয়া শেষে তীহারা ইহার একটা! উপায় স্থির 
করিলেন ৷ দ্বৈত বনে ছুর্ধোধনের অনেক গোয়াল! প্রজা বাস করে, রাজার 
গরু বাছুর রাখার ভার তাহাদের উপরে । এসকল গরুর খবর লওয়া রাজার 
একটা কাজ; সুতরাং এই কাজের ছল করিয়া! দুর্যোধন দ্বৈত বনে যাইতে 
চাহিলে ধুতরাষ্ট্রের অমত হইবে না। 

এই প্রস্তাব শুনিয়! ধৃতরাষ্ট্ প্রথমে বলিলেন, “ওখানে গিয়া কাজ নাই। 
ওখানে পাগ্ডবের! আছেন? কী জানি, যদি কোন কথায় তীহাদের সহিত 
ঝগড়া হয় ॥৮ 

একথায় শকুনি বলিলেন, ‘রাম রাম! আমরা কি তাহাদের কাছে 
যাইব? আমরা গরু দেখিয়া আর দুরে দূরে একটু শিকার করিয়াই চলিয়া 
আসিব, উহাদের সঙ্গে আমাদের দেখাই হইবে না 

কাজেই ধৃতরাষ্ট্র শেষে রাজী হইলেন। হুকুম পাইয্ামাত্র হাতি, ঘোড়া, 
লোকজন, সৈন্যসামন্ত সাজিয়া প্রস্তুত ৷ এক লক্ষ গরু দেখিতে হইবে, 
তাহার জন্য দশ লক্ষ লোক পৃথিবী কীপাইয়া দ্বৈত বনে যাত্রা করিল। 
রাজপুত্রেরা নিজেরা গিয়া সন্তুষ্ট হইলেন না, আবার পরিবারদিগকেও সঙ্গে 
করিয়া! লইয়া চলিলেন ৷ 
গুরু দেখার কাজ দেখিতে দেখিতেই শেষ হইয়া গেল, শিকারেও খুব 
বেশি সময় লাগিল না । তারপর ক্রমে তীহারা সেই সরোবরের কাছে 
আসিয়া উপস্থিত হইলেন, যাহার ধারে পাণ্ডবদিগের আশ্রয় । সেই সময়ে 
সেই সরোবরে গন্ধর্রাজ চিত্রসেন সপরিবারে স্নান করিতে আসিয়ীছিলেন । 
তাঁহার সঙ্গের ছেলেমেয়েদের স্নানের সুবিধার জন্য সরোবরটিকে বেড়! দিয়া 
ঘেরা হইয়াছিল । 

ন্র্ধের দারোযানেরা ছুর্ধোধনের লোকদিগকে সরোবরে যাইতে নিষেধ 
করে। ছুর্ধোধন আবার তাহা শুনিয়া গন্ধরবদিগকে তাড়াইয়া দিবার হুকুম, 


আদিপর্ব Ee 


দেন। এইরূপে ক্রমেই দুই দলে গালাগালি হইয়া শেষে ভয়ানক যুদ্ধ 
উপস্থিত হইল। 

কৌরবদের সাহস খুব ছিল, আর কর্ণ দূর্যোধন ইহারা যোদ্ধাও কম 
ছিলেন না। কাজেই প্রথমে উহার গন্ধর্বের লোকদিগকে বেশ একটু 
জব্দ করিয়া তুলিলেন। কিন্তু তারপর যখন চিত্রসেন নিজে অসংখ্য গন্ধৰ 
লইয়া ক্রোধভাবে যুদ্ধ আরম্ভ করিলেন, তখন কৌরবদের আর দুর্দশার 
সীমাই রহিল না। সৈন্তেরা তো প্রাণভয়ে তাদের মা-বাপের নাম লইয়া 
উরধ্বশ্বাসে ছুট দিলই, এমন যে কর্ণ, তিনিও শেষে আর দুর্যোধনের দিকে ন! 
চাহিয়াই তাহাদের পিছু-পিছু পলায়ন করিলেন। 

আর দুর্যোধন ? সে লজ্জার কথা আর কী বলিব! গন্ধর্ষেরা তাহাকে 
আর তাহার ভাইদিগকে তাহাদের সমস্ত জীকজমক-্ুদ্ধ সপরিবারে বাঁধিয়া 
লইয়া! চলিল। 
_ এদিকে যাহারা পলাইয়াছিল তাহারা কীদিতে কীদিতে পাণুবদিগের 
নিকট আসিয়া দুর্যোধনের দুর্দশার কথা৷ জানাইল। তাহাদের কথা শুনিয়া 
ভীম বলিলেন, ‘বাঃ! আমরা অনেক কষ্টে যাহা করিতাম, গন্ধর্বাজ আজ 
আমাদের সে কাজ করিয়া দিল! যেমন দুষ্ট তাহাদের তেমনি সাজা 
হইয়াছে !’ 

যুধিষ্ঠির তখন একটা যজ্ঞ করিতেছিলেন। ভীমের কথা শুনিয়া তিনি 
বলিলেন, “ছি ভীম ! এমন সময় এরূপ কথা কি বলিতে আছে? উহাদের 
অপমান হইলেই তো আমাদেরই বংশের অপমান ! তাহা ছাড়া, উহারা 
এখন আমাদের আশ্রয় চাহিতেছে। তুমি, অর্জুন, নকুল আর সহদেব শী্র 
গিয়া উহাদিগকে ছাড়াইয়া আন। আমি যজ্ঞে ব্যস্ত আছি, নহিলে আমি 
নিজে যাইতাম ৷’ 

কাজেই তখন ভীম, অর্জুন, নকুল আর সহদেব ছুটিযা চলিলেন। 

তাহারা প্রথমে মিষ্ট কথায় গন্ধর্বদিগকে বুঝাইতে চেষ্টা করেন। গন্ধর্ধেরা 
তাহা ন! শুনাতে যুদ্ধ আরম্ভ হইল$ আর অর্জুনের সহিত খানিক যুদ্ধ 
করিয়া তাহাদের এমনি দুর্দশ! হইল যে, বেচারাদের টিকিবারও সাধ্য নাই, 
পলাইবারও পথ নাই, মাটি ছাড়িয়া আকাশে উঠিয়াও স্থির হইবার জো 
নাই। ইহ! দেখিয়া তাহাদের রাজা বিষম রাগে যুদ্ধ আরম্ভ করিলেন। 
কিন্তু অর্জুনের কাছে তীহারও পরাভবে বিলম্ব হইল না। মুহূর্তের 
মধ্যেই তিনি বিপাকে পড়িয়া বলিলেন, ‘অর্জুন, আমি যে তোমার বন্ধ 


চিত্রসেন !' { 
তখন অর্জুন দেখেন, সত্যিই তো | এ যে চিত্রসেন৮ সেই স্বর্গে যাহার 


৮৬ ছেলেদের মহাভারত 


নিকট গান-বাজনা শিখিয়াছেন। অমনি তাড়াতাড়ি যুদ্ধ ছাড়িয়া ছুই বন্ধুতে 
কোলাকুলি আবম্ত হইল। 

তারপর অর্জুন বলিলেন, “একি বন্ধু, কৌরবদিগকে বাঁধিয়া আনিলে ” 

চিত্রসেন বলিলেন, ‘হতভাগার। তোমাদিগকে অপমান করিতে 
আসিয়াছিল, তাই ইন্দ্রের কথায় ইহাদিগকে বাঁধিয়া লইয়া যাইতেছি।” 

অর্জুন বলিলেন, “তাহা হইবে না। দুর্যোধন আমাদের ভাই ৷ 
যুধিষ্টিরের নিতান্ত ইচ্ছা, ইহাদিগকে ছাড়িয়া! দেওয়া হয় ৷? 

চিত্রসেন বলিলেন, ‘এমন দুষ্টকে কখনই ছাড়া উচিত নহে। চল» 
আমরা গিয়া! যুধিষ্ঠিকে সকল কথা বলি, তারপর তিনি যাহা বলেন তাহাই 
হইবে” 

যুধিষ্ঠির যে উহাদিগকে ছাড়িয়া দিলেন, তাহা বোধহয় আর না৷ বলিলেও 
চলে৷ তাহাদের দুষ্টবুদ্ধির কথা শুনিয়া তিনি কেবল বলিলেন, “ভাই, আর 
কখনও এমন সাহস করিও না। এখন সুখে বাড়ি চলিয়া! যাও ।” 

হায় রে মহারাজ দূর্যোধন ! যে পাগুবদিগকে জব্দ করিবার জন্য এত 
জাক-জমকের সহিত আসিলেন, এখন সেই পাগুবদের কৃপায় প্রাণ লইয়া 
তিনি চোরের মত ঘরে ফিরিতেছেন ! আর ঘরে ফিরিবেনই বা কোন্‌ মুখে? 
তাহার চেয়ে বরং মৃত্যুই তাহার ভাল বোধ হুইল। সঙ্গের লোকদিগকে তিনি 
বলিলেন, ‘আমার আর বাঁচিয়। কাজ কী ? তোমরা ঘরে যাও দুঃশাসন রাজা 
হউক। আমি এখানে পুড়িয়| মরিব ৷” 

দুঃশাসন তাঁহার পায়ে ধরিয়া কাদিতে লাগিলেন। কর্ণ আর শকুনি 
তাহাকে বুঝাইয়াঁ বলিলেন, "সেকি দুর্ধোধন, তোমার কিসের লজ্জা? 
পাণ্তবেরা তোমার রাজ্যে বাস করে, কীজেই তাহারা তোমার প্রজা । সুতরাং 
বিপদে-আপদে তোমাকে রক্ষা করা তো৷ তাহাদের কাজই হইল। ইহাতে 
তাহাদের বাহাদুরি কী, আর তোমারই বা লজ্জার কী !' 

তবুও সহজে দূর্যোধন শান্ত হইতে পারেন নাই। তাহাকে বুঝাইতে ছুটি 
দিন লাগিয়াছিল। 

দুষ্ট লোকের সাজা হয়, কিন্তু তাহাতে তাহার শিক্ষা! হয় না। ছুর্যোধন 
কোথায় ইহার পর হইতে পাগুবদের সহিত ভাল ব্যবহার করিবেন, না 
তাহার হিংসা আরে! বাঁড়িয়। চলিল । 

ইহার মধ্যে একদিন ছূর্বাসা মুনি দশ হাজীর শিম্ত-সমেত হস্তিনায় 
আসিলেন।. এমন বিষম বদরাগী সর্ধনেশে মানুষ এই পৃথিবীতে আর জন্মায় 
নাই। কথায় কথায় তিনি যাহাকে তাহাকে শাপ দিয়া বসেন। বাত 
দুপুর হউক না কেন, খাইব’ বলিলেই খাবার আনিয়া উপস্থিত করিতে 


বনপর্ব ৮৭ 


না পারিলে নিশ্চয়ই শাপ দিয়া ভস্ম করিবেন । আবার তাড়াতাড়ি আনিতে 
পারিলে হয়ত বলিবেন, খাইব না? সঙ্গে সঙ্গে ছুটা গালি দেওয়া! আশ্চর্য 
নহে। দুৰ্যোধন প্রাণপণে এই দুর্ধাসা মুনির সেবা৷ করিয়া তাহাকে যারপরনাই 
খুশী করিয়া ফেলিলেন। দুর্বাসা বলিলেন, ‘আমি বড়ই জন্তষ্ট হইয়াছি, তুমি 
কী চাহ? 

দুৰ্যোধন বলিলেন, ‘আপনি যদি দয়া করিয়া একটিবার 'দ্রৌপদীর খাওয়া! 
শেষ হইবার পর আপনার এই দশ হাজার শিষ্য লইয়া পাণ্ডবদিগের আশ্রমে 
আহার করিতে যান, তবেই আমার ঢের হয়। আমি আর কিছু চাহি না” 
দূর্বাসা বলিলেন, “আচ্ছা, অতি অবশ্য যাইব ৷’ 

এই বলিয়া দুর্বাসা চলিয়া গেলেন। আর দুর্বোধনও এই ভাবিয়া বড়ই 
আনন্দিত হইলেন যে, দ্রৌপদীর খাওয়া শেষ হইলে আর পগুবেরা দুর্বাসাকে 
খাইতে দিতে পারিবে না, স্থৃতরাং মুনি তাহাদিগকে শাপ দিয়া! ভস্ম 
করিবেন । 

ইহার পর একদিন সত্য-সত্যই দুর্বাসা গিয়া, পাণ্ডবদিগের_ আশ্রমে 
উপস্থিত হইয়াছেন। তখন দ্রৌপদীর খাওয়া শেষ হইয়া! গিয়াছে, থালায় 
আর খাবার নাই। দে-যাত্রায় কৃষ্ণ পাণ্ডবদিগকে রক্ষা ন! করিলে তাঁহাদের 
বড়ই বিপদ হইত। একজনেরও ভাত নাই, অথচ দশ-হাজীর শিষ্য লইয়া 
মুনি উপস্থিত । এখন উপায় ? যুধিষ্ঠির তাহাদিগকে স্নান আহ্নিক করিবার 
জন্য গঙ্গায় পাঠাইয়া দিলেন; আর দ্রৌপদী মাথায় হাত দিয়া ভাবিতে 
লাগিলেন, হায় হায়! স্নান করিরা আসিলে ইহাদিগকে কী খাওয়াইব ? 
উপায় না দেখিয়া দ্রৌপদী মনে মনে কৃষ্ণকে ডাকিলেন। কৃষ্ণ সাধারণ মানুষ 
নহেন, তিনি দেবতা । কাজেই দ্রৌপদীর দুঃখের কথা জানিতে পারিযা তিনি 
সেই মুহুর্তেই আসিয়া উপস্থিত হইলেন। কৃষ্ণ আসিয়াই বলিলেন, ‘দ্রৌপদী, 
বড় ক্ষুধা পাইযাছে, কিছু খাইতে দাও ৷” 

দ্রৌপদী লজ্জিত হইয়া বলিলেন, ‘থালায় তে কিছু নাই, কী 
খাইতে দিব?’ কৃষ্ণ বলিলেন, ‘অবশ্য কিছু আছে, থালাখানি আন 

1 
কাজেই দ্রৌপদী থালা আনিয়া উপস্থিত করিলেন। উহার এক পাশে 
তখনও এক কথা শাক ভাত লাগিয়া ছিল। কৃষ্ণ সেই এক বিন্দু শীক ভাত 

দিয়া বলিলেন, হাতেই বিশ্বাত্ম৷ তুষ্ট হউক !! তারপর ভীমকে 
বলিলেন, ুনিদিগকে ডাক? 

এ সকল কথা বলিতে যত সময় লাগিল, কাজেও তাহার চেয়ে বড় 
বেশী লাগে নাই। মুনিরা ততক্ষণ সবে স্নান শেষ করিয়াছেন ইহাৰ মধ্যে 


৮৮ ছেলেদের মহাভারত 


হঠাৎ তাহাদের পেট ভরিয়া গেল। সকলে আশ্চর্য হইয়া মুখ চাওয়া-চাওয়ি - 
করিতে লাগিলেন। পেটে আর একটি হজমি গুলিরও স্থান নাই। এদিকে 
: যুধিষ্টির হয়ত কত কষ্ট করিয়া আহারের আয়োজন করিয়াছেন, তাহার নিকট 
গিয়া কি করিয়া মুখ দেখাইবেন? ভাবিয়া-চিন্তিয়া দূর্বাসা বলিলেন, “এ-যাত্রা 
আমর! বড়ই বেল্পিক হইয়া গেলাম। এখন যুধিষিরের নিকট যাইতে অতিশয় 
লজ্জা বোধ হইতেছে, চল এখান হইতে পলায়ন করি / এইরূপে বিপদ 
কাটিয়া গেল ৷ 

এই সময়ে পাণ্ডবেরা কাম্যক বনে বাস করিতেছিলেন। এখানে আর 
একটা ঘটনা হয়, তাহার কথা এখন বলিতেছি। 

ছুর্যোধনের ভগিনী ছুশেলাকে যে বিবাহ করিয়াছিল তাহার নাম জয়দ্রথ। 
এই হতভাগ্য একদিন অনেক সন্ত ও বন্ধুবান্ধব লইয়া পাণ্ডবদিগের আশ্রমের 
নিকট দিয়া যাইতেছিল। পাণ্ডবেরা তখন শিকার করিতে গিয়াছেন, 
দ্রৌপদীর নিকট একা ধৌম্য ছাড়া আর কেহই নাই। ভ্রৌপদীকে দেখিবামাত্র 


জয়ব্রথ ‘কেমন আছ, সব ভাল তো” বলিয়া তাহার সহিত কথাবার্তা আরম্ভ 
করিল। 


বলিলেন, 'জলযোগ করিয়া বিশ্রাম করুন, পাগুবেরা শীঘ্র আসিবেন।” কিন্ত 
জয়দ্ৰথ বসিবার জন্য আসে নাই। দুষ্ট ভাবিযাছে, পাগুবেরা আসিবার পূর্বেই 


গালি দিতে দিতে ধৌম্যকে ডাকিতে লাগিলেন। কিন্ত ছরাত্মা তাহা গ্রাহ্য 
না করিয়! দ্রৌপদীকে টানিয়া লইয়া চলিল। দ্রৌপদী তাহার গায়ে হাত 
দিতে বার বার নিষেধ করিলেন। তাহ। শুনিল না দেখিয়া ভয়ানক রাগের : 
ভরে তাহাকে টানিয়া মাটিতে ফেলিয়া দিলেন। কিন্ত সেই দন্থ্যর সহিত 
যুদ্ধ করা কি তাহার কাজ? পাপিষ্ঠ ধৌম্যের সম্মুখে তাহাকে রথে তুলিয়া 
লইয়া চলিল ৷ 

ধৌম্য পুরুত মানু, তিনি আর কি করিবেন? তিনি তাহাকে গালি 
দিতে দিতে রথের পিছু-পিছু চলিলেন। 


বনপব ৮৯ 


কীদিতেছে। কীদিতে কাদিতে তাহাদিগকে সকল কথাই জানাইল। পাঁচ 
ভাই তাহ! শুনিয়া আর এক মূহুর্ত বিলম্ব করিলেন না। 

কোথায় সে দুরাত্ম ? আজ তাহার মাথাটা না জানি কয় টুকরা হয়! 
পাঁচ ভাই গর্জন করিতে করিতে রথ' হীকাইয়া চাললেন। কোথায় সে 
দুরাত্মা ? এ ধূলা উড়িতেছে! এ পথে দুষ্ট পলায়ন করিতেছে! এ শুন 
ধৌম্যের গলার শব্দ ! মার্‌ মার্! কাট্‌ কাট! হতভাগাদের একটারও বুঝি 
আর মাথা থাকিবে না। ইহার মধ্যে কত সৈন্য কাটা গিয়াছে তাহার 
সংখ্যা নাই। একটা প্রকাণ্ড হাতি শু'ড় উঠাইয়া নকুলকে মারিতে আসিল, 
খড়া দিয়া তাহার দাতসুদ্ধ শু ড় কাটিয়া ফেলিলেন। 

কিন্ত দুরাত্মা জয়দ্রথ কোথায়? এ দেখ, পাষণ্ড ভ্রোপদীকে ফেলিয়া 
পলাইতেছে। যুধিষ্ঠির দ্রৌপদী আর ধোম্যকে রথে তুলিয়া লইয়াছেন। 
কিন্ত সে দুরাত্মা পলাইযা গেল নাকি? কোথায় যাইবে? ভীম আর অর্জুন 
যাহার পিছু ছুটিয়াছেন, তাহার কি আর পলাইবার জো আছে? এখন 
তাহারা পাপিষ্ঠের চুলের মুঠি ধরিবেন। আর তাহাকে কি আস্ত রাখিবেন? 

যুধিষ্টিরও ভাবিতেছেন যে, ভীমার্জুনের হাতে পড়িলে আর হতভাগা 
আস্ত থাকিবেন না। তাই তিনি বলিতোছন, উহাকে মারিও না যেন তাহ! 
হইলে ছুঃশলার বড়ই কষ্ট হইবে, 

কিন্তু সে ছ্রাত্মা গেল কোথায়? দুষ্ট বনের ভিতর লুকাইয়াছিল। 
সেইখানে গিয়া ভীম তাহায় চুলের মুঠি ধরিয়া তাহাকে কী আছড়ান 
আছড়াইলেন ! তাছাড় খাইয়| উঠিতে-না-উঠিতেই আবার তাহার মাথায় 
বিষম লাথি আর হাটু দিয়াঃ_উঃ! কী ভয়ানক সাজা! হতভাগা 
ট্যাচাইতে ট্যাচাইতে অজ্ঞান হইয়া গেল। 

অর্জুন দেখিলেন যে, জয়দ্রথ মারা যায়, তাই তিনি ভীমকে তাড়াতাড়ি 
যুধিচিরের কথা মনে করাইয়া, দিলেন। তখন ভীম তাহাকে আর মারিলেন 
না বটে, কিন্তু অর্ধচন্দ্র বাণ দিয়া তাহার মাথার খানিকটা যুড়াইয়া, আর 
পাচ জায়গায় পাঁচটি ঝুটি রাখিয়া, তাহাকে এমনি উৎকট সঙ সাজাইলেন 
যে, দেখিলে বুঝিতে ! তারপর তাহাকে ছুই ধমক দিয়া বলিলেন, 
“খবরদার! ভুলি না যেন”_সকলের কাছে বলিবি, তুই আমাদের 
গোলাম?” 

জয়দ্রথ কাপিতে কীপিতে তাহাতেই বাজী ৷ 

এইভাবে তাহাকে আনিয়া যুধিষ্টিরের সামনে উপস্থিত করা হইল। 
তাহার চেহারা দেখিয়া কি আর কেহ হাসি থামাইয়া রাখিতে পারে? 
যুধিষ্ঠির অবধি হাসিয়া! অস্থির। ভীম বলিলেন, “মহারাজ, এই হতভাগা! 


2° ছেলেদের মহাভারত 


আমাদের গোলাম হইয়াছে। এখন ইহাকে ছাড়িয়া দিব কি না দ্রৌপদীকে 
জিজ্ঞাসা করুন৷’ 


সাজাটা যে ভালরকম হইয়াছে তাহাতে আর সন্দেহ নাই। কাজেই 


উহাকে ছাড়িয়া দেওয়াই মত হইল ৷ 

যুধিষ্ঠির বলিলেন, ‘যাও, এমন কাজ আর করিও না? 

সেখান হইতে বিদায় হইয়াই জয়দ্ৰথ শিবের তপস্তা আরম্ভ করিল ৷ 

তপস্তায তুষ্ট হইয়া যখন শিব বর দিতে আসিলেন, তখন সে বলিল, 
‘আমি পাচ পাণ্ডবকে যুদ্ধে পরাজিত করিব 1 

শিব বলিলেন, তুমি চারিজনকে পরাজিত করিবে, কিন্তু অর্জুনকে পারিবে 
না। অর্জুনকে পরাজিত করিবার শক্তি দেবতাদিগেরও নাই।” এই বলিয়া 
শিব চলিয়া গেলেন, জয়দ্রথও বাড়ি ফিরিল। 

এই সময়ে আর একটা ঘটনা ঘটে। কর্ণ কেমন বীর ছিলেন তাহা 
শুনিয়াছ। কর্ণ কানে অতি আশ্চর্য কুণুল আর শরীরে কবচ (বর্ম) লইয়া 
জন্মগ্রহণ করেন। এই কুণ্ডল আর কবচ শরীরে থাকিতে তাঁহাকে মারিবার 
ক্ষমতা কাহারও ছিল না। অর্জুনকে ইন্দ্র বিশেষ স্নেহ করিতেন আর কর্ণের 
সহিত যুদ্ধ উপস্থিত হইলে তাঁহার বড়ই বিপদের আশঙ্কা বুবিয়া দুঃখিত 
থাকিতেন। তাই তিনি ভাবিলেন, ‘এই কুণ্ডল আর কবচ লইয়া আসিব ।” 

কর্ণ গঙ্গায় স্নান করিয়া সূর্যের স্তব করিতেন। নে সময় কেহ. তাহার 
নিকট কিছু চাহিলে তিনি তাহাকে ফিরাইতেন না,_এই তাঁহার নিয়ম 
ছিল। একদিন ঠিক এইরূপ সময়ে ইন্দ্র ত্রাহ্মণের বেশে তাহার নিকট 
উপস্থিত হইলেন ৷ 

ইন্দ্র কর্ণকে ফাকি দিয়া কুণ্ডল আর কবচ আনিতে যাইবেন, একথা 
সূর্যদেব আগেই জানিতে পারিয়া! কর্ণকে সাবধান করিয়া দেন, আর উহা 
দিতে নিষেধ করেন। কিন্তু কর্ণ কখনও নিয়ম ভঙ্গ করিতেন না; কাজেই 
তিনি বলিলেন, ‘আমার যখন নিয়ম আছে, তখন না দিয়া পারিব না ।' 

একথায় সূর্যদেব বলিলেন, “তাহাই যদি হয়, তবে কুণ্ডল আর কবচের 
বদলে ইন্দ্রের নিকট হইতে এক-পুরুষ-ঘাতিনী নামক শক্তি চাহিয়া লইবে ৷” 

কর্ণ প্রথমে ইন্দ্রকে সামান্য ব্রাহ্মণ মনে করিয়া জিজ্ঞাসা করিলেন, 
ঠাকুর, আপনার কী চাই? ক 

্রাক্মণ বলিলেন, “তোমার এঁ কুণ্ডল আর কবচ আমাকে দাও। ক 
কুণ্ডল আর কবচের বদলে কত কী দিতে চাহিলেন_ধন, রত, গরু, বাছুর, 
এমনকি রাজ্যের কথা পর্যন্ত বাকি রহিল না। ব্রাহ্মণ কি তাহা শোনেন! 
তিনি কেবলই বলেন, ‘আমার ওঁ কুণ্ডল আর কবচ চাই ৷” 


বনপর্ব a> 


তখন কর্ণ বুঝিতে পারিলেন, এই ব্রাহ্মণ যে-সে ব্রাহ্মণ নহেন_ন্বয়ুং 
ইন্্র। কাজেই তিনি বলিলেন, “আমি যদি কুণ্ডল আর কবচ দিই তাহা 
হইলে আমাকে আপনার এক-পুরুষ-ঘাতিনী শক্তি দিতে হইবে৷” 

ইন্দ্র বলিলেন, ‘আচ্ছা, তাহাই হউক এই আমীর এক-পুরুষ-ঘাতিনী 
শক্তি তোমাকে দিতেছি। কিন্তু ইহার একটা নিয়ম আছে। যেখানে 
আর কোন অন্তর কাজ হইবার নহে; কেবল সেই স্থলেই এ অন্ত ছু ডিলে 
নিশ্চয়ই মৃত্যু, যেখানে সেখানে ছু'ডিয়া বসিলে ইহা তোমারই গায়ে 
পড়িবে। এ অস্ত্রে একজনের বেশী লোক মরে না। সেই একজন শক্ৰ 
যত বড় যোদ্ধাই হউক, তাহাকে মারিয়া আমার শক্তি আমার নিকট চলিয়া 
আসিবে ৷” 

কর্ণ তাহাতে রাজী হইয়া ইন্দ্রের নিকট হইতে শক্তি লইলেন এবং 
নিজের কুণ্ডল আর কবচ তাহাকে খুলিয়া দিলেন । 

এই কর্ণের কুণ্ডল আর কবচ লইয়া গিয়াছেন, একথা শুনিয়া ছুর্যোধনের 
দলের যেমন দুঃখ হইল, পাণ্ডবের! তেমনই আনন্দ পাইলেন। 

এই সময়ে পাণ্ডবেরা কাম্যক বন হইতে দ্বৈত বনে চলিয়া আদেন। 
ইহার কিছুদিন পরে আশ্চর্য ঘটনা হইয়াছিল। 

কাঠে কাঠে ঘঘিলে আগুন বাহির হয়। এই উপায়ে পূর্বকালের মুনি- 
খধিরা অনেক সময় আগুন জালিতেন। যীহাদের গৃহে প্রত্যহ অগ্নির পূজা 
হইত, তীহাদের যখন-তখন আগুন জ্বালিবার একটা ব্যবস্থা না রাখিলেই 
চলিত না ৷ তাহাদের সকলেরই অরণী নামক দু-খানি কাঠ থাকিত। এই 
কাঠ দু-খানি ঘষিয়া তাহারা আগুন জালিতেন। i 

ইহার মধ্যে হইয়াছিল কি-_দ্বৈত বনের এক তপস্বী ব্রাহ্মণ একট! গাছে 
তাঁহার অরদীটি ঝুলাইয়া রাখিয়াছিলেন। একটা হরিণ আসিয়া সেই গাছে 
ঘা ঘষিতে আরম্ভ করে। ঘধিতে ঘষিতে ব্রাহ্মণের অরণীথানি কেমন করিয়া 
তাহার শিঙে আটকাইয়া যায়, তাহাতে হরিণও ভয় পাইয়া সেই অবনীনুদ্ধ 
পলায়ন করে । 

তখন ত্রাক্মণটি অতিশয় ব্যস্ত হইয়া পাণ্ডবদিগকে তাঁহার অরণী আনিয়। 
দিতে বলায় পাঁচ ভাই মিলিয়া সেই হরিণের পিছু পিছু ভাড়া করিলেন। 
কিন্তু তাহাকে তাহার! ধরিতে বা মারিতে তো পাঁরিলেনই না লাভের মধ্যে 
এই হইল যে, পিপাসা আর পরিশ্রমে তাহাদের প্রাণ যায়-যায়। তখন 
তাঁহার! বিশ্রামের জন্য একটি গছের তলায় বসিয়া নকুলকে জল আনিতে 
পাঠাইলেন ৷ 
. নিকটেই একটা জলাশয় ছিল। নকুল তাহাতে নামিয়া জল খাইতে 


ই ছেলেদের মহাভারত 


যাইতেছেন, এমন সময় এক যক্ষ আকাশ হইতে তাঁহাকে বলিল, ‘বাছা নকুল, 
ও জল আগে আমি দখল করিয়াছি। আমার কথার উত্তর দিয়া তবে 
জল খাও ৷? 

“কুল যক্ষের কথা গ্রাহা না করিয়া জল তুলিয়া মুখে দিলেন । সেই 
জলপান করিবামাত্র তাহার মৃত্যু হইল। 

এদিকে যুধিষ্ঠির নকুলের বিলম্ব দেখিয়! সহদেবকে বলিলেন, নিকুলের কেন 
এত বিলম্ব হইতেছে? তুমি শীপ্র তাহার অন্ুদন্ধান কর । 

সহদের নকুলকে খু জিতে খু'ঁজিতে সেই জলাশয়ে উপস্থিত হইয়া তাহার 
মৃতদেহ দেখিবামাত্র কীদিয়া অস্থির হইলেন। তারপর ভয়ানক পিপাসা 
হওয়াতে তিনি জলাশয়ে নামিয়া জল খাইতে গেলেন। তখন সেই যক্ষ 
তাহাকে বাধা দিয়া বলিল, ‘আগে আমার কথার উত্তর দাও, তারপর জল 
খাইতে পাইবে 1, 

যক্ষের সেই কথা অমান্য করিয়া সহদেব দেই জল খাইলেন, অমনি 
তাহার মৃত্যু হইল ৷ ke 

এইরূপে ক্রমে সহদেবকে খু'জিতে আসিয়া অর্জুন এবা অর্জুনকে খুজিতে 
আসিয়া ভীম সেই যক্ষের নিষেধ অমান্য করিয়া জলাশয়ের জল খাওয়ায় 
প্রাণত্যাগ করিলেন। 

সর্বশেষে যুধিটিরও তাঁহাদের অথ্বেষণে সেই জলাশয়ের ধারে আসিয়া! 
তাহাতে মৃত শরীর দর্শনে অনেক দুঃখ করার পর জলপান করিতে উদ্ধত 
হওয়ায় একটা বক তাহাকে বাধা দিয়া বলিল, ‘বাছা, যুধিষ্ঠির আমিই 
তোমার ভাইদিগকে মারিয়াছি; আমার কথার জবাব দিয়া তবে জল খাও। 
বকের কথা শুনিয়া যুধিষ্ঠির বলিলেন, ‘এ সকল মহাবীরকে বধ করা পাখির 
কর্ম নহে। আপনি কে? 

তখন সেই বক তালগাছ-প্রায় বিশাল যক্ষরূপ ধরিয়া বলিল, “আমি 
বক্ষ। তোমার ভ্রাতার আমার কথা অবহেলা করিয়া জলপান করাতে 
তাহাদিগকে বধ করিয়াছি। তুমি আগে আমার কথার উত্তর দিয়া তারপর 
জল খাও!’ 

যুধিষ্টির বলিলেন, “আপনার প্রশ্ন কি বলুন ; যথাসাধ্য উত্তর দিতে চেষ্টা 
করিব । 

একথায় যক্ষ যুধিষ্টিরকে অনেক প্রশ্ন করিল, যুধিষ্টির 'তাহার সকল- 
গুলিরও উত্তর দিলেন। সকল প্রশ্নের কথা! লিখিবার স্থান এ পুস্তকে নাই, 
ছু-একটির কথ! মাত্র বলিতেছি। ) 

বক্ষ জিজ্ঞাসা করিল, ‘পৃথিবীর চেয়ে ভারী. কে? স্বর্গের চেয়ে উঁচু 


বারা ১: 


বনপর্ব ৯৩ 


কে? বাতাসের চেয়ে দ্রুতগামী কে? তৃণের চেয়ে কাহার সংখ্যা 
বেশি? 

যুধিষ্ঠির বলিলেন, “মাতা পৃথিবীর চেয়ে ভারী, পিতা আকাশের চেয়ে 
উচু, মন বাতাসের চেয়ে দ্রুতগামী, আর চিন্তার সংখ্যা তৃণের চেয়েও বেশী 

যক্ষ জিজ্ঞাসা করিল, “কে ঘুমাইলে চোখ বোজে না? কে জন্গিয়া নড়ে- 
চড়ে না? কাহার হৃদয় নাই ? কে নিজের বেগেতে বড় হয় ? 

যুধিষ্ঠির বলিলেন, “মাছ ঘুমাইলে চোখ বোজে না; ডিম জন্নিয়া নড়েচড়ে 
না; পাথরের হৃদয় নাই ; নদী নিজের বেগেতে বড় হয় ৷ 

যক্ষ জিজ্ঞাসা করিল, ‘সুখী কে? আশ্চর্য কী? পথ কী? সংবাদ কী? 
যুধিষ্ঠির বলিলেন, যাহার খণ নাই, আর নিজের ঘরে থাকিয়া দিনের শেষে 
যে চারিটি শাক ভাত খাইতে পায়, সে-ই সুখী । প্রতিদিন জীবের মৃত্যু 
হইতেছে, তথাপি লোকে যে চিরদিন বাঁচিতে চায়, ইহাই আশ্চর্য । মহা- 
পুরুষেরা যে পথে যান, তাহাই পথ। সময় যেন পাচক, সে যেন প্রাণীদিগকে 
দিয়া ব্যঞ্জন র ধিতেছে, ইহাই সংবাদ ।” 

যুধিষ্িরের উত্তরে সন্তষ্ট হইয়া যক্ষ বলিল, “তোমার ইচ্ছামত একটি ভাইকে 
বাঁচাইতে পার’ 

একথায় যুধিষ্ঠির বলিলেন, “তবে দয়া করিয়া নকুলকে বাঁচাইয়া৷ দিন।” 

যক্ষ জিজ্ঞাস! করিল, “ভীম আর অর্জুনকে ছাড়িয়া তুমি নকুলকে বাঁচাইতে 
বলিলে, ইহার কারণ কি?’ 

যুধিষ্ঠির বলিলেন, “মাতা কুস্তীর এক পুত্র আমি জীবিত রহিয়াছি। এখন 
নকুল বাঁচিলে মাতা মাত্রীরও এক পুত্র থাকে। এইজন্য আমি নকুলকে 
বীঁচাইতে বলিয়াছি।” 

এবথায় যক্ষ অতিশয় সন্তষ্ট হইয়া ভীম, অর্জুন, নকুল, সহদেব চারজনকেই 
বাঁচাইয়া দিল। তারপর সে নিজের পরিচয় দিয়া বলিল, “বাছা, আমি ধর্ম. 
তোমায় মহত্ব দেখিয়া বড়ই সন্তুষ্ট হইলাম, তুমি বর লও ।” 

যুধিষ্ঠির বলিলেন, “তবে সেই ব্রাহ্মণ যাহাতে তাহার অরণীখানি পান 
তাহা করুন।” 

ধর্ম বলিলেন, ‘তোমাকে পরীক্ষা করিবার জন্য আমিই হরিণ সাজিয়া 
অরণী হরণ করিয়াছিলাম, ত্রা্গণ তাহা পাইবেন। এক্ষণে তুমি অন্য বর 
লও)” { 
যুধিষ্ঠির বলিলেন, ‘আমাদের বনবাসের বার বৎসর শেষ হইয়াছে, ইহার 
পরে আর এক বৎসর অজ্ঞাতবাস করিতে হইবে। সে সময় যেন কেহ 
আমাদিগকে না চিনিতে পারে, দয়! করিয়া এই বর দিন৷? 


ও ছেলেদের মহাভারত 


ধর্ম বলিলেন, ‘বাছা, তোমরা ছদ্মবেশ না করিয়াও যদি পৃথিবীময় ঘুরিয়া 
বেড়াও তথাপি তোমাদিগকে কেহ চিনিতে পারিবে না । এখন আর একটি 
বর চাও ৷” 

যুধিষ্ঠির বলিলেন, “আমার যেন পাপে মতি না হয়, সর্বদা যেন ধর্মপথে 
চলিতে পারি ৷? 

ধর্ম বলিলেন, “এ সকল তো তোমার আছেই, এখন তাহা আরও বেশী 
করিয়া হইবে ।' এই বলিয়া তিনি আকাশে মিলাইয়া গেলেন। তাহার পূর্বে 
অবশ্য ব্রাহ্মণের অরণীখানি ফিরিয়া দিতে ভুলিলেন না। 
_. এইরূপে পাগুবদিগের বনবাসের বার বৎসর কাটিয়া গেল। আর একটি 
বৎসর ভালোয় ভালোয় কাটিলেই তাঁহাদের দুখের শেষ হয়। কিন্তু এই 
শেষের বৎসরটি অতি ভয়ানক বৎসর । এই সময়টুকু এমনভাবে কাটাইতে 
হইবে, যেন কেহই তাঁহাদের খবর জানিতে না পারে; জানিতে পারিলে 
আবার বার বৎসর বনবাস। এ সময়ে ছূর্যোধনের লোকেরা নিশ্চয়ই 
তাহাদিগকে খু'জিয়া বাহির করিতে প্রাণপণ চেষ্টা করিবে। সেই সকল 
ধূর্তকে ফাঁকি দিয়া একটি বৎসর কিরূপে কাটানো! যায়, সকলে মিলিয়া 
সাবধানে পরামর্শ করিত লাগিলেন। 

৬ 


বিরাটপর্ব 
অভ্ঞাতবাসের সময় উপস্থিত। একটি বৎসর বড় বিপদের সময়। কোন্‌ দেশে 
কিভাবে থাকিলে এ বিপদে রক্ষা পাওয়া যায় ? 

পঞ্চাল, চেদি, মত্ত, সুরাষ্্র অবস্তী প্রভৃতি অনেক ভাল ভাল দেশ 
আছে। ইহাদের মধ্যে মৎস্য দেশের রাজা বিরাট অতি ধিক লোক। 
ধামিকের ধামিকেরা আশ্রয় ছাড়িয়া আর কোথায় থাকিবে? সুতরাং 
পাণ্ডবের| বিরাটের নিকটেই কোনরূপ কাজ লইয়া থাকা স্থির করিলেন। 
যুধিষ্ঠির সকলকে জিজ্ঞাস! করিলেন, ‘তোমরা কে কী কাজ করিতে পারিবে 
বল তে?’ 

একথায় অর্জুন বলিলেন, ‘আপনি কী কাজ করিবেন ? 

যুধিষ্ঠির বলিলেন, “আমি ব্রাহ্মণ সাজিয়া বিরাটের সভাসদ (অর্থাৎ, 


বিরাটপর্ব ৯৫ 


সভার লোক ) হইব । বলিব, “আমীর নাম কঙ্ক, খুব পাশা খেলিতে পারি।” 
আরো জিজ্ঞাসা করিলে বলিব, “আমি যুধিষ্টিরের বন্ধু ছিলাম।” এখন ভীম 
বল তো, তুমি কী করিবে ? 

ভীম বলিলেন, ‘আমি রাণধুনী ব্রাহ্মণ সাজিয়া যাইব। পরিচয় চাহিলে 
বলিব, “আমার নাম বল্লভ, মহারাজ ঘুধিষ্টিরের পাচক ছিলাম, একটু-আধটু 
পালোয়ানীও জানি।” দে দেশেয় রাধুনীদের চেয়ে ঢের ভাল ব্যঞ্জন 
বাধিয়া আর এই বড় কাঠের বোঝা বহিয়া আনিয়া, হুকুম পাইলে দু-একটা 
' পালোয়ান বা ক্ষ্যাপা হাতিকেও ঠ্যাঙাইয়া আমি রাজাকে খুশী রাখিব ৷ 

যুধিষ্ঠির বলিলেন, ‘আচ্ছা, অর্জুন কী করিবে?’ 

অর্জুন বলিলেন, ‘আমি রাজবাড়ির মেয়েদের সঙ্গীতের শিক্ষক হইয়া 
থাকিব। এসব লোকে স্ত্রীলোকের পোশাক পরে, আমিও তাহাই 
পরিব। ধনুকের গুণের ঘষায় হাতে যে দাগ হইয়াছে, বালা পরিয়! তাহা 
টাকিব। স্ত্রীলোকের মতন কাপড় পরিব, মাথায় বেণী রাখিব, কানে 
কুণ্ডল দুলা ইব, কথাবার্তাষ্ি স্ত্রীলোকের মতন করিয়া কহিব। তাহা হইলেই 
আর কেহ আমাকে চিনিতে পারিবে না। পরিচয় চাহিলে বলিব, আমার 
নাম বৃহননলা, আমি দ্রৌপদীর নিকট ছিলাম ৷’ 

তারপর যুধিষ্ঠির নকুলকে জিজ্ঞাসা করিলেন, নকুল, তুমি কী করিবে ?', 

নকুল বলিলেন, ‘আমি বলিব, আমার নাম গ্রন্থিক, মহারাজ যুধিষ্ঠিরের 
ঘোড়াশালার কর্তা ছিলাম , ঘোড়ার কথা আমার মতন কেহই জানে নী 

তারপর যুধিষ্ঠির সহদেবকে জিজ্ঞাসা করিলেন, “সহদেব কী করিবে?” 

সহদেব বলিলেন, 'আমি গরু দেখাশোনার কাজ লইব। বলিব, আমার 
নাম ত্ত্রিপাল। আমি গরু সম্বন্ধে সকল রকম কাজ বিশেষরূপে জানি ।' 

সকলের শেষে যুধিষ্ঠির জিজ্ঞাসা করিলেন, ‘দ্রৌপদী তো কখনও কোন 
ক্লেশের কাজ করেন নাই, তিনি এক বৎসর কী করিয়া কাঁটাইবেন ? 

দ্রৌপদী বলিলেন, “আমি বিরাট রাজার বানী স্থুদেষ্ার নিকট কাজ লইব ! 
_ জিজ্ঞাসা করিলে বলিব, আমি সৈরিন্ধী (অর্থাৎ যে চুল বাঁধা, মালা গীথা 
ইত্যাদি কাজ করে ), মহারাজ যুধিষ্টিরের বাড়িতে দ্রৌপদীর নিকট ছিলাম ৷” 

এইবূপে সকল পরামর্শ স্থির করিয়া পাণ্ডবেরা সঙ্গের লোকদের বিদায় 
দিলেন। চাকরদিগকে বলিলেন, “তোমরা দ্বারকায় চলিয়া যাও ৷” ধৌম্যকে 
বলিলেন, ‘সারথি, পাচকগণ আর দ্রৌপদীর দাসীকে লইয়া আপনি বাজ 
দ্রুপদের বাড়িতে গিয়া থাকুন ৷” 

তারপর তাঁহারা উপস্থিত ব্রাহ্মণ মুনিদিগের আশীবাদ লইয়া সেখান হইতে 
চলিয়া গেলেন। কোথায় গেলেন তাহা কেহই জানিতে পারিল না। অবশ্য 


৯৬ ছেলেদের মহাভারত 


আমর! জানি, তাহারা মৎস্য দেশে গিয়াছিলেন ৷ সঙ্গে তাহাদের অন্ত্রশক্স ও 
বর্ম ছিল। 

পাহাড়ের আড়াল দিয়া, বনের ভিতর দিয়া, বহু কষ্টে অতি সাবধানে 
পথ চলিয়া পাণ্ডবের! ক্রমে দশার্ণ পঞ্চাল, সুরসেন প্রভৃতি দেশ অতিক্রম 

শেষে বিরাট নগরের কাছে উপস্থিত হইলেন। তখন তাঁহাদের মনে 
এই চিন্তা হইল যে, এই সকল অস্ত্র লইয়া নগরের ভিতরে গেলে তাহাদিগকে 
চিনিয়া ফেলিবে ; সুতরাং এগুলিকে একটা ভাল জায়গায় লুকাইয়া৷ রাখা 
আবশ্যক ৷ 

সেখানে একটা শ্মশানের পাশে পাহাড়ের উপরে প্রকাণ্ড শমী গাছ 
ছিল। অর্জুন বলিলেন, “এই গাছে অস্ত্রশন্ত্র রাখিলে কেহই জানিতে 
পারিবে না৷? সেই শমী গাছে উঠিয়া নকুল তাহাদের সকলের ধনুক, তৃণ 
শঙ্খ, বর্ম, খড়গ প্রভৃতি বেশ করিয়া বাঁধিয়া রাখিলেন। তারপর শ্মশান 
হইতে একট! মড়া আনিয়া তাহাও এ গাছে রাখিলেন। মড়া বাঁধিবার 
কারণ এই যে, তাহ! হইলে গন্ধে আর ভূতের ভয়ে কেহ আর সে গাছের 
নিকট আসিবে না। 

তারপর তাঁহারা তাহাদের প্রত্যেকের আর একটি করিযা নাম 
রাখিলেন-_যুধিষ্ির ‘জয়’, ভীম জয়ন্ত; অর্জুন “বিজয়”, নকুল ‘জয়ৎসেন’, 
সহদেব “জয়দ্বল। এইগুলি তাহাদের গোপনীয় নাম, অর্থাৎ এসকল নামের 
কথা আর কেহ জানিতে পারিবে না। কাজেই ইহার কোন একটা নাম 
লইলে কেহ বুঝিয়া ফেলিবার ভয় রহিল নাঁ। 

মহারাজ বিরাট পাত্রমিত্র সমেত সভায় বসিয়া আছেন, এমন সময় 
যুধিষ্ঠির ব্রাহ্মণের বেশে, পাশ! হাতে ধীরে ধীরে তথায় উপস্থিত হইলেন। দূর 
হইতে তাঁহাকে দেখিয়া বিরাট সভার লোকদিগকে বলিলেন, ‘উনি কে 
আিতেছেন? গরীবের মতন পোশাক বটে, কিন্তু চেহারা দেখিলে মনে 
হয় কোন রাজা হইবেন ৷’ } 

যুধিষ্ঠির আস্তে আস্তে তাহাদের সম্মুখে আদিয়া বলিলেন, “মহারাজের 
জয় হোক! দুঃখে পড়িয়া আপনার কাছে আসিয়াছি। দয়া করিয়া আশ্রয় 
দিলে বড় উপকার হয় ।” 

বিরাট বলিলেন, ‘তুমি কে বাপু? কোথা হইতে আসিয়াছ? কী কাজ 
- করিতে পার? | 

- যুধিষ্ঠির বলিলেন, “মহারাজ, আমি ব্রাহ্মণ, আমার নাম কঙ্ক, রাজা 
যুধিষ্ঠিরের বন্ধু ছিলাম। আমি পাশা খেলায় বিশেষ দক্ষ ৷” 

বিরাট যুধিষ্টিরকে দেখিয়াই  ভালবাসিযাছিলেন, তাহাতে আবার 


বিরাটপর্ব ৯৭ 
তাহাদের নিজের পাশা খেলায় খুব শখ। কাজেই তিনি যুধিষ্টিরকে আদর 
করিয়া কাছে বাখিলেন। সকলকে বলিয়া দিলেন, ‘ইনি আমার বন্ধু; 
তোমরা আমাকে যেমন মান্য কর, ইহাকেও তেমনি মান্য করিবে 1 

তারপর রুই বামুনের সাজে ভীম আসিয়া উপস্থিত_হাতা বেড়ি 
হাতে, সিংহের মত চেহারা । দূর হইতে তাঁহাকে দেখিয়াই বিরাট ভারি 
আশ্চর্য হইয়া গেলেন। রাজার হুকুমে কয়েকজন লোক ছুটিয়া ভীমের 
পরিচয় লইতে গেল। ভীম তাহাদিগকে গ্রাহ্য না করিয়া একেবারে রাজার 
সম্মুখে আসিয়া বলিলেন, “মহারাজ, আমার নাম বল্লভ; আমি পাচক, অতি 
উত্তম ব্যঞ্জন রাধিতে পারি ॥ আমাকে রাখিতে আজ্ঞা হউক ৷” এ 

বিরাট কহিলেন, “তোম'র চেহারা দেখিয়া তোমাকে তো বাধুনি বলিয়া 
মনে হয় না? 0. 

ভীম বলিলেন, “মহারাজ, আমি রাধুনিই বটে, আপনার চাকর; পূর্বে 
মহারাজ যুধিষ্ঠিেরের প্রধান পাচক ছিলাম । অ্প-ব্প পালোয়ানীও জানি। 
তামার কাজ দেখিয়! সন্তুষ্ট হইবেন ৷” 

এইকরূপে ভীম বিরাট রাজার রসুই মহলের কর্তা হইয়| পরম সুখে. 
সেখানে বাস করিতে লাগিলেন । 

এদিকে দ্রৌপদী একখানি ময়লা কাপড় পরিয়া সৈরিক্ধীর বেশে রাজপথ 
দিয়া চলিলেন। পথের লোকে এমন সুন্দর মানুষ কখনও দেখে নাই৷ 
তাহারা আশ্চর্য হইয়া তাহার পরিচয় জিজ্ঞাসা করে। তিনি বলেন, “আমি 
সৈরিন্লী, কাজ খুঁজিতেছি।” কিন্তু তাহার একথা কেহ বিশ্বাস করে না। 
বাণী নুদেঞ্চাও ছাদ হইতে দ্রৌপদীকে দেখিতে পাইয়াছিলেন। তিনি 
তাড়াতাড়ি তাহাকে ভাকাইয়া জিজ্ঞাসা করিলেন। 

দ্রৌপদী বলিলেন, ‘আমার স্বামী পীচজন গন্ধর্ব। কৌন কারণে তাহারা 
এখন বড়ই ছুখে পড়িয়াছেন, আর আমি দৈরিক্রীর কাজ করিয়া দিন 
কাটাইতেছি। আগে আমি সত্যভামা আর দ্রৌপদীর নিকট কাজ 
করিয়াছিলাম। এখন আপনার নিকট আসিয়াছি, দয়া করিয়ী আশ্রয় দিলে 
এখানে থাকিব 1 

নুদেষণ আহলাদের সহিত দ্রৌপদীকে টৈরিক্্ীর কাজে নিযুক্ত করিলেন। 

দ্রৌপদী বলিলেন, ‘মা, আমি কখনও উচ্ছিষ্ট ছুই না, বা কোন নীচ কাজ 
করি না। আমার গন্ধ স্বামীরা যদিও দুঃখে পড়িয়াছেন, তবুও তাহারা 
আমাকে সর্বদা রক্ষা করেন। কেহ আমীর অপমান কৰিলে তীহারা তাহাকে 


মারিয়া ফেলেন ৰ 
এইবূপে ক্রমে অর্জুন, সহদেব আর নকু 
ছে. মে? 


ল এক এক জন করিযা বিরাট 


৯৮ ছেলেদের মহাভারত 


রাজার কাজ লইলেন। অরুন হইলেন রাজকুমারী উত্তরার গানের শিক্ষক। 
সহদেব আর নকুল হইলেন গোশাল এবং বোড়াশালের কর্তা। অর্তুন 
এখন স্ত্রীলোকের মতন পোশাক পরেন আর বাড়ির ভিতরেই থাকেন। 
ভীমও তাহার কাজ সারিয়া রান্নার মহলের বাহিরে আদিবার অবপর পান 
না। কাজেই তাহাদের কথা কেহ জানিতে পারিল না । 

এইরূপে দিন যায়। পাগুবদের কাজ দেখিয়! বিরাট তাহাদের সকলের 
উপরই বিশেষ সন্তঃ। ভীম ইহার মধ্যে জীমৃত নামক একটা পালোয়ানকে 
হারাইয়। রাজার নিকট অনেক পুরষ্কার পাইয়াছেন। সুতরাং মোটের 
উপরে তাহারা স্থখেই আছেন বলিতে হইবে । 

কিন্তু হায়! তরৌপদীর সময় নিতান্তই কষ্টে কাটিতে লাগিল। সুদে! 
তাহাকে খুবই স্নেহ করিতেন, কিন্ত স্থদেষ্ণার ভাই কীচক তাহাকে দেখিতে 
পাইলেই অপমান করিত। দ্রৌপদী তাহা সহিতে ন। পারিয়| তাহাকে 
কত গালি দিতেন, কত' মিনতি করিতেন, কত ভয় দেখাইতেন। | দুরাত্মা 
তথাপি আরে! বেশী করিয়! তাহাকে অপমান করিত। 

একদিন স্ুুদেঞ্চ| কিছু খাবার আনিবার জন্য দ্রৌপদীকে কীচকের 
বাড়িতে পাঠান। দেদিন তাহার প্রতি দে এত অভপ্রত। করে যে, তিনি 
রাগ থামাইতে না পারিয়া তাহাকে ধাক। মারিয়া ফেলিয়া দেন। তারপর, 
ভয়ে তিনি ছুটিয়া একেবারে রাজগভায় উপস্থিত হন। 

পাপিষ্ঠ তাহার পিছু পিছু সেখানে ছুটিয়া গিয়া তাঁহার চুলের মুঠি 
ধরিয়। তাঁহাকে মাটিতে ফেলিয়া তাহার গায় লাথি মারিল। দেখানে, 
যুধিষ্ঠির আর ভীম উপস্থিত ছিলেন। তাঁহাদের মনে ইহাতে কী ভয়ানক 
ক্লেণ হইল বুঝিতেই পার।. ভীম বাগে কাপিতে কাপিতে ক্রমাগত একটা 
গাছের দিকে তাকাইতে লাগিলেন। যুধিষ্ঠির দেখিলেন সর্বনাশ উপস্থিত, 
ভীম হয়ত এখন এ গাছ লইয়া সভার সকলকে গু'ড়া করিবেন। তাই তিনি 
ভীমকে শান্ত হইতে ইঙ্গিত করিয়! বলিলেন, “কী পাচক ঠাকুর, কাঠের জন্য 
গাছের দিকে তাকাইতেছ ? কাঠের গাছ বাহিরে গিয়া খোঁজ ৷” 

সভার লোকেরা কীচককে অনেক নিন্দা করিতে লাগিল, কিন্তু রাজা 
তাহাকে কিছু বলিলেন ন!। কীচককে তিনি বড়ই ভয় করিতেন। সে 
তাহার দেনাপতি ছিল, তাহার জোরেই তিনি রাজত্ব করিতেন। বাস্তবিকই 
বিরাট কেবল নামেই সে দেশের রাজা ছিলেন, দেশ শাসন করিত কীচক। 
দ্রৌপদীর কষ্ট দেখিয়া! যুধিষ্ঠির বলিলেন, 'ৈরিক্্ী, ঘরে যাও। তোমার 
গন্ধৰ স্বামীরা সময় বুঝিয়া হয়ত উহার বিচার করিবেন”, 

একথায় দ্রৌপদী চোখের জল মুছিয়া বাড়ির ভিতরে চলিয়। গেলেন। 


বিরাটপর্ব ৯৯ 


সেখানে সুদেষ্ণা তাহার নিকট সকল কথা শুনিয়! বলিলেন, ‘তুমি যদি বল, 
তবে দুষ্টকে এখনই কাটিয়া ফেলি।” দ্রৌপদী বলিলেন, আমার যাহারা 
আছেন, তা হারাই উহাকে বধ করিবেন ।” 

রাত্রিতে দ্রৌপদী চুপি চুপি ভীমের নিকটে গিয়া উপস্থিত হইলেন । ভীম 
আগে হইতেই প্রস্তুত হইয়া আছেন। এতক্ষণ যে কীচককে মারেন নাই, সে 
কেবল লোকে জানিতে পারার ভয়ে । নির্জন স্থানে তাহাকে একবার পাইলেই 
আর তিনি এক মুহুর্তও দেরি করিতেন না। . 

রাজবাড়ির মেয়েদের সঙ্গীতের ঘরটি ঠিক এইরূপই নিরিবিলি স্থান ছিল। 
সে স্থানে দিনের বেলায় মেয়েরা নাচ গান করিত, রাত্রিতে কেহ সেখানে 
থাকিত না। সেদিন রাত্রে কীচকের একলা সেই ঘরে যাওয়ার কথা ছিল। 
ভীম তাহা জানিতে পারিয়া তাহার আগেই চুপি-চুপি সেখানে গিয়া চাদরমুড়ি 
দিয়া শুইয়া রহিলেন ৷ 

অনেক রাত্রে কীচক সেখানে আসিয়াছে। অন্ধকারে ভীমকে দেখিয়া 
সে মনে করিল বুঝি দ্রৌপদী সেখানে শুইয়া আছেন। তাই দুষ্ট তাহার সঙ্গে 
তামাশা আরম্ভ করিল। সে বলিল, “বাড়ির লোকে বলে, আমার মত সুন্দর 
মানুষ আর নাই)” 

তাহাতে ভীম বলিলেন, ‘আর আমার এই হাতখানির মতন মোলায়েম 
হাতও কোথাও নাই 7 

একথা বলিয়াই তিনি দেই দুষ্টের চুলের মুঠি ধরিলেন। তারপর কী 
হইল বুঝিয়া লও ৷ 

কীচকও যেমন-তেমন বীর ছিল না, সে খানিকক্ষণ খুবই যুদ্ধ করিল। 
কিন্ত ভীমের কাছে তাহার বড়াই আর কতক্ষণ খাঁটিবে? সেই ‘মোলায়েম’ 
হাতের চড় ভালমত খাইয়া তাহাকে আর বেশী কথা কহিতে হইল না । তখন 
ভীম সেই দুষ্টকে ধরিয়া তাহার এমনি সাজা করিলেন যে, তাহার হাড়গোড় 
ভাতিয়া» হাত, পা আর মাথা পেটের ভিতর ঢুকিয়া একতাল মাংস মাত্র 
অবশিষ্ট রহিল। আজও কেহ কাহাকেও নিতান্ত ভয়ানক সাজী দিলে লোকে 
বলে, কীচক-বধ” করিয়াছে । 

তারপর দ্রৌপদীকে ডাকিয়া কীচকের দশ! দেখাইয়া ভীম চুপি চুপি 
নিজের ঘরে চলিয়া গেলেন। লোকে দ্রৌপদীর নিকট শুনিল যে, তাহার 
নধর স্বামিগণের হাতেই কীচকের সাজা হইয়াছে ।' 

এই ঘটনার সংবাদে কীচকের ভাইয়েরা সেখানে আসিয়া কীদিতে 
কাদিতে তাহাকে শ্মশানে লইয়া চলিল। তাহারা তাহাকে লইয়া ঘরের 
বাহিরে আসিবার সময় দ্রৌপদী সেখানে দীড়াইয়। ছিলেন। তাহাকে 


১৪০ ছেলেদের মহাভারত 


দেখিবামাত্র দুষ্টেরা বলিল, ‘এই হতভাগীর জন্যই তো আমাদের দাদার প্রাণ, 


গেল। ' চল, তাহার সঙ্গে ইহাকেও নিয়া পৌড়াই ! এই বলিয়া তাহারা 


তাড়াতাড়ি বিরাটের নিকট গিয়া বলিল, যাহার জন্য কীচক মরিয়াছেন, : 


সেই হতভাগী সৈরিক্ত্রীকেও আমরা তাহার সঙ্গে পোড়াইতে চাহি” 
বিরাট এইসকল দুষ্ট লোককে বড়ই ভয় করিতেন, সুতরাং তিনি উহাদের 
কথায় রাজী হইলেন । 

হায় হায়! যাহার পায়ের ধূলা পাইয়া লোকে আপনাকে ধন্য মনে 
করিত, দেবতারা পর্যন্ত বাহাকে সম্মান করিয়া চলিতেন, সেই দ্রৌপদী 
দেবীর কপালে কিনা এতই দুঃখ আর অপমান ছিল! ছুরাত্মারা তাহাকে 
কীচকের সঙ্গে শ্মশানে লইয়া চলিলে, একটি লোকও তাহাদিগকে 
বারণ করিল না। দ্রৌপদী কেবল এই বলিয়া কাদিতে লাগিলেন__ 
‘হে জয়, জয়ন্ত, বিজয়, জয়ংসেন, জয়দ্বল, তোমরা কোথায়? আমাকে 
বুক্ষা কর !” 

ভীম তাহার ভয়ানক কার্ষের শেষে সবে একটু নিদ্রার আয়োজন 
করিতেছেন, এমন সময় দ্রৌপদীর সেই কানা! তাহার কানে গেল। তিনি 
তৎক্ষণাৎ তাড়াতাড়ি পোশাক ব্দলাইয়া, একটি গোপনীয় পথে শ্মশানে 
গিয়া উপস্থিত হইলেন । সেখানে দশ ব্যাম (৩৫ হাত- সাড়ে তিন হাতে 
এক ব্যাম) লম্বা প্রকাণ্ড একটি গাছ ছিল, সেই গাছ তুলিয়া লইয়া তিনি 
যখন ঘোরতর গর্জনে সেই দুরাত্মাদিগকে তাড়া করিলেন, তখন যে তাহাকে 
নিতান্তই ভয়ংকর দেখা গিয়াছিল, তাহাতে সন্দেহ নাই। তাহারা তাঁহাকে 
দেখিবামাত্রই “বাবা গো, এ গন্ধৰ আসিতেছে !! বলিয়া" দ্রোপদীকে 
ফেলিয়া উধ্ব“শ্বাসে পলাইতে লাগিল । কিন্তু পলাইয়া আর কতদূর যাইবে? 
ভীম সেই গাছ দিয়! দেখিতে দেখিতে তাহাদের মাথা গুঁড়। করিয়া দিলেন। 
উহারা একশত পাঁচজন ছিল; তাহার একটিও প্রাণ লইয়া ঘরে ফিরিতে 
পারিল না। 

তারপর দ্রৌপদীকে শান্ত করিয়া ভীম পুনরায় ঘরে চলিয়া আসিলেন। 
এদিকে দেশের সকল লোক গন্ধর্ধের ভয়ে নিতান্ত ব্যস্ত হইয়া উঠিল । নিজে 
রাজ! আসিয়! রানীকে বলিলেন, ‘এই মেয়েটি আমাদের এখানে থাকিলে বড় 
ভয়ের কথা দেখিতেছি। উহাকে বল, সে অন্যত্র চলিয়া যাউক” দ্রৌপদী 
ঘরে ফিরিবামাত্রই সুদেষা তাহাকে একথা জানাইলেন। তাহা শুনিয়া 
দ্রৌপদী বলিলেন, “মা, আর তেরটি দিন দয়া করিয়া অপেক্ষা করুন, তারপর 
আমি এখান হইতে চলিয়া! যাইব। এই সময়ের মধ্যেই আমার স্বামিগণের 
দুঃখ দূর হইবে? 


বিরাটপর্ব ১০১ 


ছুঃধ দূর হওয়ার অর্থ বোধহয় বুঝিয়াছ__অর্থাৎ তের দিন গেলে অজ্ঞাত 
বাসের এক বংসর শেষ হইবে । 

অজ্ঞাত বাসের সময় ফুরাইয়া আসিল । এতদিন ছুর্যোধনের দলের 
লোকেরা কী করিতেছিলেন? তাহার! দেশ-বিদেশে লোক পাঠাইয়া প্রাণপণে 
পাগুবদিগকে খুঁজিতেছিলেন, কিন্তু কোনমতেই তাহাদের সন্ধান করিতে 
পারেন নাই। দৃতেরা ফিরিয়া আসিয়া খালি এক কথাই বলে, “মহারাজ, কত 
খুঁজিলাম, কোথাও পাগুবদিগকে দেখিতে পাইলাম না। 

দূতগণের কথা শুনিয়া কৌরবরা যারপরনাই চিন্তিত হইলেন। যাহা 
হউক, দূতের! এই একটা ভাল সংবাদ আনিল যে, বিরাটের সেনাপতি কীচক 
মারা গিয়াছে। এই কীচকের জন্য সকল রাজাই বিরাটকে ভয় করিয়া 
চলিতেন। দুর্যোধনের সভায় তখন ব্রিগর্ত দেশের রাজা স্শর্মা উপস্থিত 
ছিলেন। বিরাট কীচকের সাহায্যে এই স্ুশর্মাকে বার বার পরাজয় করাতে 
ইহার মনে বিরাটের উপরে চিরকালই ভারি রাগ ছিল। এখন কীচক মারা 
যাওয়াতে সুশর্মা ভাবিলেন যে, সেই সকল পরাজয়ের শোধ লওয়ার উত্তম 
যোগ উপস্থিত। তাই তিনি এইবেলা বিরাটের বাজ্য আক্রমণ করিয়া 
তাহার ধনরত্ব ও গরু-বাছুর কাড়িয়া লইবার জন্য কৌরবদিগকে ক্ষ্যাপাইয়া 
তুলিলেন। 

কৌরবদিগের মধ্যে দূর্যোধন, দুঃশাসন, কর্ণ প্রভৃতির মত লোক থাকিতে 
কি আর অন্যায় কাজের . জন্য তাহাদিগকে ক্ষ্যাপাইয়া তুলিতে বেশী সময় 
লাগে? স্রুশর্মা কথাটা পাড়িতে-না-পাড়িতেই স্থির হইল যে, তিনি তখনই 
বিরাটের গোয়ালাদিগকে তাড়াইয়া দিয়া তাহার গরু চুরি করিতে যাইবেন, 
আর কৌরবেরা তাহার পরের দিনই দলবল-সমেত গিয়ী সেই সংকার্ষে 
সহায়তা করিবেন। এমন সুযোগ পাইয়া সুশর্ম। আর একটুও সময় নষ্ট 
করিলেন না। 

বিরাট সভায় বসিয়া আছেন, এমন সময় এক গোয়াল! উধ্ব“খ্বাসে সেখানে 
আসিয়া সংবাদ দিল, “মহারাজ, ত্রিগর্ত দেশের লোকেরা আমাদিগকে পরাজয় 
করিয়া হাজার হাজীর গরু লইয়া! গিয়াছে ৷” 
* যেই এই সংবাদ পাওয়া, অমনি বরাজাময় হুলস্থুল পড়িয়া গেল। 
চারিদিকে কেবল “সাজ সাজ’ ‘ধর ধর’ “মার মার’ শব্দ। সিপাহী, দৈন্য, 
রথ, হাতি, ঘোড়া সব সাজিয়া প্রস্তুত হইল, নিশান উড়িতে লাগিল, 
মেঘের গর্জনের ন্যায় রণবান্য বাজিয! উঠিল; তাহার সহিত অস্ত্রের ঝন-ঝন 
মিশিয়। গেল। : 

যোদ্ধার! বর্ম জাটিয়া অন্ত্র-শস্্র লইয়! প্রস্তুত । নিজে বিরাট সাজিয়াছেন, 


টি ছেলেদের মহাভারত 


তাহার ভাই শতানীক সাজিয়াছেন, জো্টপুত্র শঙ্খও সাজিয়াছেন। আর আর 
যোদ্ধার তো কথাই নাই। যুধিষ্ঠির ভীম, নকুল আর সহদেবকেও রাজা 
যুদ্ধের পোশাক পরাইয়া, উত্তম উত্তম অন্তর দিয়া চমৎকার রথে চড়াইয়া সঙ্গে 
লইয়াছেন। 

বেলা প্রায় শেষ হইয়াছে, এমন সময় ছুই দলের যুদ্ধ আরম্ভ হইল ৷ 
অন্ধকারের সহিত সেই যুদ্ধ আরও ঘনাইয়া আসিল ৷ 

ছুঃখের বিষয়, আয়োজনের ঘটা যেমন হইয়াছিল, আসল যুদ্ধটা তেমন 
করিয়া হইতে পারে নাই। প্রথমে কয়েক ঘণ্টা খুবই যুদ্ধ হইয়াছিল বটে, 
কিন্তু তাহার পরেই দেখা গেল যে, সুশর্া বিরাটের সারথিকে মারিয়া তাহাকে 
ধরিয়া লইয়া যাইতেছেন। তখন বিরাটের সৈন্যদল বণস্থলের যে যেদিকে 
পারিল পলায়ন করিল। 

এদিকে যুধিষ্ঠির ভীমকে বলিতেছেন, ‘ভীম, দেখিতেছ কী? বিরাটকে 
লইয়া গেল। শীভ্র তাহাকে ছাড়াইয়া আন ৷ এতদিন বাহার আশ্রয়ে সুখে 
বাস করিলাম, এ সময়ে তাহার উপকার করা উচিত ৷? 2 ) 

ভীম বলিলেন, “হা, নিশ্চয় । এই দেখুন না, আমি এই গাছ দিয়া’ 

গাছের নাম শুনিয়! যুধিষ্টির ব্যস্তভাবে বলিলেন, ‘না না, গাছ লইয়া নয় । 
তাহা হইলে তোমাকে চিনিয়া ফেলিবে। তুমি সাধারণ লোকের মত অন্তরশন্তর 
লইয়া যাও। নকুল তোমার সঙ্গে যাউক ৷ 

ভীম তাহাতেই রাজী হইয়া চলিয়া গেলেন। হাতে গাছ ন! থাকিলেই 
কী! ভীম তো! বিরাটকে তিনি ডাকিয়া বলিলেন, “ভয় নাই’ , তাহা 
শুনিয়া সুশর্মা পিছনের দিকে চাহিয়া দেখিলেন, একটা কী অদ্ভুত মানব ঝড়ের 
মতন ছুটিয়া আমিতেছে। দেখিতে দেখিতে সেই অদ্ভুত মানুষ গদার ঘায় 
তাহার ঘোড়া, সিপাহি প্রায় শেষ করিয়া ফেলিল। 

স্থশর্মী আর উপায় না দেখিয়া ভীমের সহিত যুদ্ধ আরম্ভ করিলেন। কিন্ত 
যুদ্ধ আর করিবেন কি, তাহার পূর্বেই ভীমের গদার ঘায় তীহার রথের ঘোড়া 
আর সারথি চুরমার হইয়া গিয়াছে । ততক্ষণে সহদেব প্রভৃতিও ভীমের 
সাহায্য করিতে আসিয়া উপস্থিত হইয়াছেন। নিজে বিরাটও ভরসা পাইয়া 
ভয়ানক যুদ্ধ আরম্ভ করিলেন। 

নুশর্মা ভাবিলেন, বড়ই বিপদ । এইবেলা পালাই ৷ 

কিন্তু হায়. যুদ্ধের সময় ভীমের সম্মুখ হইতে পলাইবার যেমন দরকার 
হয় কাজটি তেমনি কঠিন হইয়া উঠে। ন্ুশর্সা কয়েক পা যাইতে-না-যাইতেই 


ভীম তাহার চুলের মুঠি ধরিয়া! বসিলেন। তারপর আছাড়, কিল, চড় প্রভৃতি: 


কোন সাজাই বাকি রহিল না__বাঁকি রহিল খালি প্রাণ বাহির করিয়া! দেওয়া) 


বিরাটপর্ব ১০৩ 


তখন বিরাটের গরু ও সুশর্মাকে লইয়া সকলে এক জায়গায় আসিয়া 
মিলিলেন। সেখানে যুধিষ্ঠিরের ইচ্ছামত সুশর্মাকে কিছু মিষ্ট উপদেশ দিয়া 
ছাড়িয়া দেওয়া হইল । এই ঘটনায় বিরাট যে পাণ্ডবদিগের উপর নিতান্তই 
সন্তুষ্ট হইলেন, একথা বলাই বাহুল্য । তিনি বলিলেন, ‘আপনাদের কৃপায় 
আজ আমার প্রাণ মান সব বজায় রহিল । এখন বলুন, আপনাদের কি দিয়া 
সন্তুষ্ট করিব? 

একথার উত্তরে যুধিষ্ঠির বলিলেন, “মহারাজ যে শক্রুর হাত হইতে রক্ষা, 
পাইয়াছেন, ইহাই আমাদের যথেষ্ট পুরস্কার। আপনি সুখে থাকুন 
তারপর যুদ্ধজয়ের সংবাদ লইয়া দূতের বিরাট নগরের দিকে ছুটিয়া 
চলিল। অন্ত সকলে সে রাত্রি যুদ্ধক্ষেত্রে কাটাইয়া পরদিন বাড়ি ফিরিবার 
আয়োজন করিতে লাগিলেন। | 

এদিকে বিরাট নগরে অনেক বড় বড় ঘটনা ঘটিয়াছিল। বিরাট দলবল 
লইয়া শর্মার সহিত যুদ্ধ করিতে গিয়াছেন, বাড়িতে রাজপুত্র উত্তর আর 
কয়েকজন কর্মচারী ছাড়া আর কেহই নাই। ইহার মধ্যে দুর্যোধন অসংখা 
সৈন্য আর ভীষ্ম, দ্রোণ, কর্ণ, কৃপ, অঙ্থথামা, শকুনি, দুঃশাসন প্রভৃতি বড় 
বড় বীর সমেত আসিয়া মস্ত দেশে উপস্থিত। তাহারা আসিয়াই বিরাটের 
গোয়ালা দিগকে ঠেডা ইয়া, একেবারে ষাট হাজার গরু লইয়া প্রস্থান করিলেন । 
গোয়ালার! মার খাইয়া ট্যাচাইতে ট্যাচাইতে আসিয়া রাজবাড়িতে 
খবর দিল । 

পূর্বেই বলিয়াছি, তখন রাজবাড়িতে যোদ্ধা ছিল না, ছিলেন কেবল 
বাঁজপুত্র উত্তর তিনি বাড়ির ভিতর হইতে এই সংবাদ শুনিয়া 
স্ত্রীলোকদিগের নিকট বাহাদুঞি লইবার জন্য বলিতে লাগিলেন, “কী করি, 
একজন সারথি নাই। ভাল একটি সারথি পাইলে আমি ভীগ্ম-টি্রকে 
মারিয়া এখনই গরু ছাড়ায় আনিতে পারিতাম। কৌরবেরা দেশ খালি 
পাইয়! গরু চুরি করিয়া নিতেছে, আমি সেখানে থাকিলে দেখিতাম, কেমন 
করিয়া নেয় ! 

একথা শুনিয়! অর্জুন চুপি-চুপি ভ্রৌপদীকে কি যেন শিখাইয়া দিলেন। 
তারপর দ্রৌপদী আসিয়া! উত্তরকে বলিলেন, “রাজপুত্র আপনাদের বৃহন্নলা 
নামক এ হাতি-হেন স্ত্রী ওত্তাদটি আগে অর্জনের সারথি ছিলেন। উনি 
অর্জুনের শিল্প, আর যুদ্ধেও তীহার চেয়ে কম নহেন। পাওবদের ওখানে থাকার 
সময়ে তাহার কথা আমি বেশ জানিয়াছি। এমন সারথি আর কোথাও নাই 

উত্তর বলিলেন, ‘তাহ! তো বুঝিলাম। কিন্ত আমি নিজে তাহাকে 
কেমন করিয়া! আমার সারথি হইতে বলি ? 


১৪ ছেলেদের মহাভারত 
দ্রৌপদী বলিলেন, ‘আপনার ভগ্নী উত্তরা বলিলে উনি নিশ্চয় র 
হইবেন। আর উহাকে সঙ্গে নিলে আপনারও যুদ্ধে জিতিয়া আশা 

নিশ্চিত), 

উত্তরাকে অর্জুন নিজের কন্যার মত স্নেহ করিতেন; তাহার আবদার 
তিনি কিছুতেই না রাখিয়া পারিতেন না। উত্তরের কথায় রাজকুমারী যখন 
অর্জুনের নিকট আসিয়া মধুর স্নেহ আর আদরের সহিত তাঁহাকে সারথি 
হইবার জন্য অনুরোধ করিলেন, তখন আর তাহার “না” বলিবার. উপায় 
রহিল না। আর তাহার ‘না’ বলিবার ইচ্ছাও ছিল না। স্থতরাং তিনি 
উত্তরার সঙ্গেই রাজপুত্রের নিকট চলিলেন। উত্তর তাঁহাকে বলিলেন, 
‘বৃহন্নলা, আমি কৌরবদের হাত হইতে গরু ছাড়াইয়া আনিতে যাইব। তুমি 
আমার সারথি হইবে?’ 

অৰ্জুন বলিলেন, “আমি গাইয়ে-বাজিয়ে মানুষ, সারথি-ফারতি হওয়া কি 
আমার কাজ? নাচিতে বলিলে বরং চেষ্টা করিতে পারি ৷ 

উত্তর কহিলেন, “আগে তো! সারথির কাজটা চালাইয়া দাও, শেষে 
নাচিবে এখন ৷” 

এইরূপে হাসি-তামাশার ভিতরে অর্জুন সারথির সাজ পরিতে 
লাগিলেন। ভঙ্গির আর সীমা নাই ! যেন কতই আনাড়ী, জন্মে যেন বর্ম 
চোখে দেখেন নাই। সেটাকে উষ্ট। করিয়া পরিয়া বসিলেন। মেয়েরা তো 
তাহা দেখিয়া হাসিয়া কুটিপাটি ! 

যাহা হউক, শেষে সাজগোজ করিয়া দুইজনেই রওনা হইলেন। 
যাইবার সময় উত্তরা বলিলেন, ‘ভীগ্ম, দ্রোণ, এদের পোশাকগুলি কিন্ত 
আনা চাই, আমার পুতুল সাজাইব !' 

তাহাতে অর্জুন হাসিয়া বলিলেন, “তোমার দাদ! যদি উ'হাদিগকে পরাজয় 
করিতে পারেন তবে আনিব ৷? 

এইরূপে তাহারা যাত্রা করিলেন। উত্তরের উৎসাহ আর ধরে না। তিনি 
ক্রমাগতই বলিতেছেন, ‘কোথায় গেল কৌরবরা ? বৃহন্নলা, শীঘ্র চল, এখনই 
গরু ছাড়াইয়া আনিব 1” 

অর্জুন রথ চালাইতে কিছুমাত্র ক্রটি করিলেন না। খানিক পরেই 
তাহারা সেই শ্মশানে আর শমী গাছের নিকটে আসিয়া উপস্থিত হইলেন । 
সেখান হইতে কৌরবদের সৈন্য দেখা যাইতেছিল-_যেন সাগরের জল পৃথিবী 
ছাইয়া ফেলিয়াছে। 

সেই দৈন্যের দল দেখিয়াই ভয়ে উত্তরের মুখ শুকাইয়া গেল। তিনি 
বলিলেন, ‘ও বৃহন্নলা, আমাকে এ কোথায় আনিলে? আমি ছেলেমান্ুষ, 


বিরাটপর্ব ১০৫ 
এত বড় সৈন্য আর ভয়ানক বীরের সহিত কেমন করিয়া যুদ্ধ করিব? ওমা, 
আমার কী হইবে? আমাকে ঘরে লইয়া চল 

অর্জুন বলিলেন, “সেকি রাজপুত্র ! এত বড়াই করিয়াছিলেন, সে সব 
এখন কোথায়? এখন খালিহাতে ফিরিলে লোকে বলিবে কী? আমি তো 
গরু না লইয়া ফিরিতে পারিব না? 

উত্তর বলিলেন, গরু যায় সেও ভাল । গালি খাই সেও ভাল । আমি 
যুদ্ধ করিতে পারিব না। 

এই বলিয়া রাজপুত্র রথ হইতে লাফাইয়া পড়িয়া দে-ছুট ৷ 

কী বিপদ! বুঝি বেচারা সবই মাটি করে! কাজেই অর্জুনকে তাহার 
পিছু-পিছু ছুটিতে হইল। ছুটিতে ছুটিতে তাহার মাথার লম্বা বেণী এলাইয়া 
গেল, গায়ের চাদর হাওয়ায় উড়িতে লাগিল। 

অর্জুন একশত পা! গিয়াই উত্তরের চুল ধরিলেন। তখন যে উত্তরের 
কান্না !-€ও বৃহন্নলা, শীঘ্র ঘরে চল | তোমাকে মোহর দিব, হীরা দিব, 
ঘোড়া দিব, রথ দিব, হাতি দিব, আমাকে ছাড়িয়া দাও !' 

অর্জুন তাঁহাকে সাহস 'দিয়া বলিলেন, ‘রাজপুত্র, তোমার কোন ভয় 
নাই। তুমি যুদ্ধ করিতে না চাও, আমার সারথি. হও। আমি যুদ্ধ করিয়া 
গরু ছাড়াই ৷” 

এইবূপে উত্তরকে শাস্ত করিয়! অর্জন তাঁহাকে রথে তুলিয়া লইয়া সেখান 
হইতে চলিয়া আসিলেন। . 

ওদিকে কৌরবদের লোকেরা এ সকল ঘটনার অর্থ কিছুই বুঝিয়া উঠিতে 
পাঁরিতেছে না । উত্তরকে পলাইতে আর অর্জুনকে ছুটিতে দেখিয়া প্রথমে 
কেহ কেহ হাপিয়াছিল। কিন্তু তাহার পরেই তাহারা বলাবলি করিতে 
লাগিল, ‘এ ব্যক্তি কে? স্ত্রীলোকের মত কতকটা চেহারা বটে, কিন্ত 
আবার পুরুষের মতও দেখিতেছি। মাথা, ' ঘাড় আর হাত ঠিক অর্জুনের 
মত। এ ব্যক্তি নিশ্চয় অর্জুন, নহিলে এমন তেজিয়ান চেহারা কাহার? 
আর এমন সাহসই বা কাহার যে একেলা আমাদের সঙ্গে যুদ্ধ করিতে 
আসিয়াছে ? 

তখন দ্রোণ ভীম্মকে বলিলেন, ‘ভীগ্ম, আজ কিন্তু অর্জুনের হাতে আমাদের 
বক্ষ নাই। যুদ্ধে শিবকে খুশী করিয়াছে, তারপর এতদিন ক্লেশ পাইয়া 
রাগিয়া আছে ; ও কি আমাদিগকে সহজে ছাড়িবে ? 

একথায় কর্ণ বলিলেন, “আমার আর ছুর্যোধনের যে ক্ষমতা, অর্জুনের তাহার 
এক আনাও নাই! 

দুর্যোধন বলিলেন, ‘এ যদি অর্জুন হয় তবে তো ভালই হইল । অক্জ্রাতবাস 


১০৬ ছেলেদের মহাভারত 
শেষ না হইতেই আসিয়া উপস্থিত হইয়াছে, কাজেই আবার বার বৎসর 
ইহাদিগকে বনবাস করিতে হইবে !” 
ইহাদের এইরূপ কথাবার্তা চলিয়াছে, ততক্ষণে অর্জুন উত্তরকে লইয়! 
সেই শমী গাছের নিকট উপস্থিত হইয়াছেন। শমী গাছের তলায় আসিয়া 
তিনি বলিলেন, ‘রাজপুত্র, গাছে উঠিয়া ওই অন্থগুলি নামাও।” 
এ কথায় উত্তর ব্যস্ত হইয়া বলিলেন, ‘ও গাছে তো মড়া বাঁধা রহিয়াছে, 
ছু ইলে অশুচি হইবে যে! 
অর্জুন বলিলেন, ‘উহ! মড়া নহে, অস্ত্র । মড়া ছু'ইতে আমি তোমাকে 
কেন বলিব ? 
তখন উত্তর গাছে উঠিয়া অন্ত্র নামাইলেন। তারপর তাহাদের বাঁধন - 
খুলিয়া তাহাদের চেহারা দেখিয়া তিনি তো একেবারে অবাক ! এমন অন্তর 
তিনি আর কখনও দেখেন নাই, তাই তিনি জিজ্ঞাস! করিলেন, “বৃহন্নলা, 
এ-সকল অস্ত্র কাহার ? : 
অর্জুন বলিলেন, ‘এসব পাণ্ডবদিগের 1” 
পাণ্ডবদিগের নাম শুনিয়া উত্তর আরও আশ্চর্য হইয়! বলিলেন, «সব যদি 
পাগডবদিগের অন্তর হয়, তবে এখন তাঁহারা কোথায় ? 
অর্জুন বলিলেন, তাঁহার! তোমার বাড়িতেই আছেন। আমি অর্জুন ; 
তোমার পিতার যে কঙ্ক নামে সভালদ্‌ আছেন, তিনি যুধিষ্ঠির ; বল্লভ নামে এ 
বণ্ড! পাচকটি ভীম, গ্রন্থিক নামে যে লোকটি ঘোড়াশালে কাজ করে সে নকুল ; 
আর গোশালার কর্তা যে তন্তরিপাল সে সহদেব; তোমার বাড়িতে যিনি 
ই সৈরিষ্কীর কাজ ক্রেন, তিনি দ্রৌপদী ৷ উত্তরের নিকট এ সকল কথা স্বপ্মের 
হায় বোধ হইতে লাগিল। পাণ্ডবদিগের ন্যায় মহাপুরুষেরা তাহাদের বাড়িতে 
সামান্য চাকরের মত বাস করিতেছেন, একথা কি সহজে বিশ্বাস হয় ? কাজেই 
উত্তর অর্জুনের কথ! পরীক্ষা করিবার জন্য বলিলেন, *শুনিয়াছি অর্জুনের দশটি 
নাম আছে; আপনি যদি অর্জুন হন, তবে সেই দশটি নাম আর তাহাদের অর্থ 
বলুন দেখি৷? 
অর্জুন বলিলেন, ‘অর্জুন মানে সাদা, নির্মল । আমি নির্মল কাজ করি, 
এইজন্য আমি “অর্ুন”। দেশ জয় করিয়া ধন আনি, তাই আমি “ধনঞ্জয়” 
যুদ্ধে আমি সর্বদা জয়লাভ করি, তাই আমি “বিজয়”। আমার রথের 
ঘোড়াগুলি সাদা, তাই আমি “শ্েতবাহন”। আমার জন্মের দিন 
উত্তরফন্তুনী নক্ষত্র ছিল, তাই আমি “ফান্তুনী”। দৈত্যদিগকে হারাইযা 
ইন্দ্রের নিকট কিরীট অর্থাৎ মুকুট পুরস্কার পাইয়াছিলাম, তাই আমি 
“কিরীটি”। যুদ্ধের সময় আমি বীভৎস অর্থাৎ নিষ্ঠুর কাজ করি না, তাই আমি 


বিরাটপর্ব ঃ ১০৭ 


“বীভৎস” । আমি সব্য অর্থাৎ বাম হাতেও ভান হাতের ন্যায় তীর ছাড়িতে 
পাবি, ভাই আমি পসব্যসাচী”। ভয়ানক শত্রকেও আমি জয় করিয়া থাকি, 
তাই আমি “জিধু”। আর রঙ কালো বলিয়া আমি “কৃষ্ণ” । 

তখন উত্তর জোড়হাতে অর্জুনকে নমস্কার করিয়া বিনয়ের সহিত 
বলিলেন, “মহাশয়, আমি না জানিয়া আপনার নিকট অনেক: অপরাধ 
করিয়াছি, আমাকে ক্ষমা করুন ৮ 

অর্জুন বলিলেন, ‘আমি তোমার উপর কিছুমাত্র অসন্তষ্ট হই নাই। ভয়ও 
পাই না; অস্ত্রগুলি রথে তোল, তোমার গরু ছাড়াইয়া দিতেছি ৷” 

এতক্ষণে উত্তরের খুব সাহস হইয়াছে, কারণ অর্জুন সঙ্গে থাকিলে আর 
কিসের ভয়? তারপর আর সারথির কাজ করিতে তিনি কিছুমাত্র আপত্তি 
করিলেন না। 

তারপর অর্জুন হাত হইতে বালার গোছা খুলিয়া ঝকঝকে সোনার কবচ 

আটিয়| পরিলেন, সাদা কাপড় দিয়! মাথার বেণী বেশ করিষা বাঁধিলেন। 
শেষে সেই সুন্দর রথে চড়িয়া, নানারূপ অস্ত্র মনে মনে ডাঁকিবামাত্র তাহারা 
উপস্থিত হইয়া জোড়হাতে বলিল, “আমরা আসিয়াছি, কী করিতে হইবে 
অনুমতি করুন।” | 

অর্জুন বলিলেন, “তোমরা যুদ্ধের সময় আমার সঙ্গে থাকিয়া আমার কাজ 
করিবে? : 
এইরপে যুদ্ধের জন্য প্রস্তুত হইয়া অর্জুন গাণ্ডীবে টঙ্কার ও তাঁহার 
বিশাল শঙ্ছে ফু দিবামাত্র উত্তর ভয়ে কীপিতে-কীপিতে রথের ভিতরে বসিয়া 
পড়িলেন ৷” 

তাহা দেখিয়া! অর্জুন বলিলেন, ‘কী হইয়াছে? ভয় পাইতেছ কেন? 

উত্তর বলিলেন, ‘উঃ! আমার কান ফাটিয়া গেল! মাথা ঘুরিয়া গেল! 
শঙ্ঘের আর ধনুকের শব্দ এমন ভয়ানক হইতে পারে, তাহা তো আমি 
জানিতাম না! 

যাহা হউক, শেষে উত্তরের ভয় গেল । 

এদিকে সেই ধনুকের টঙ্কার আর শঙ্ঘের শব্দ শুনিয়া কৌরবদের আর 
বুঝিতে বাকি রহিল না যে, উহ! অর্জুনের ধনুক আর শঙ্খ । ছুর্ষোধনের তখন. 
ভাবি আনন্দ । তিনি ভাবিলেন যে, অর্জুন সময় ফুরাইবার পূর্বেই ' 
দেখা দিয়াছেন, সুতরাং পাণ্ডবদিগকে আবার বার বৎসর বনবাস করিতে 
হইবে । 

কর্ণের খুবই উৎসাহ। তিনি ভাবিলেন থে, অর্জুনকে মারিয়ী একটা, 


* নিতান্ত বাহাদুরি কাণ্ড করিবেন । 


১০৮ ছেলেদের মহাভারত 

ধাহারা একটু শীস্ত ও ধামিক, তাহারা বলিলেন, ‘আজ অর্জুনের হাতে 
বড়ই বিপদ দেখা যাইতেছে, সকলে সাবধানে থাকুন [ 

এইবূপে নানারকম কথাবার্তা হইতেছে । কেহ বলিতেছেন, “অজ্ঞাতবাসের 
এখনও বাকি আছে।” কেহ বলিতেছেন, ‘না; বাকি নাই, তাহা হইলে 
অর্জুন কখনই এমন করিয়া আসিতেন না” শেষে ভীন্ম ভালমতে হিসাব 
করিয়া বলিলেন, ‘আমি দেখিতেছি পাণ্ডবদের তের বংসর পূর্ণ হইয়া পাচ ছয় 
দিন বেশী হইয়াছে। সুতরাং তাহাদের যাহা করার কথা ছিল, তাহা 
ভালরূপেই করিয়াছেন, তাহাতে ভুল নাই ৷ 

তারপর ভী্মের কথায় সৈম্দিগকে চারি ভাগ করিয়া; এক ভাগের 
সহিত দুৰ্যোধন নিজেকে বীচাইবার জন্য হস্তিনায় যাত্রা করিলেন ; আর 
এক ভাগ গরু লইয়া চলিল ; আর দুই ভাগ লইয়া ভীক্ম, দ্রোণ, কর্ণ, কূপ 
প্রভৃতি অর্জুনকে আটকাইতে প্রস্তুত হইলেন । 

এমন সময় অর্জুনের দুইটি বাণ আসিয়া দ্রোণের পায়ের কাছে পড়িল। 
আর ছুটি বাণ তাঁহার কানের কাছ দিয়া চলিয়া গেল। দ্রোণ হইলেন 
অর্জুনের গুরু। এতদিন পরে দেখা হইল, প্রণাম করিয়া ছুটি কুশল মঙ্গল 
তো জিজ্ঞাসা করা চাই। এত দূরে থাকিয়া সে কাজ আর কিরূপে হইবে? 
তাই অর্জুন গুরুর পায়ের কাছে বাণ ফেলিয়া তাহাকে প্রণাম জানাইলেন, 
আর কানের কাছে বাণ পাঠাইয়া কুশল জিজ্ঞাসা করিলেন। আর এইসব. 
কাজের অর্থ বুঝিতে পারিয়া দ্রোণের বিশেষ আনন্দ হইল । এদিকে অর্জুন 
যখন দেখিলেন যে, ছুর্যোধনের পলায়ন করিবার চেষ্টা, তখন উত্তরকে : 
বলিলেন, ‘আগে এ হতভাগার কাছে চল ৷? 

অর্জনের রথকে দুর্যোধনের দিকে ছুটিতে দেখিয়া কৃপ দ্রোণকে বলিলেন, ‘আর 
কারুর ভাবনা ভাবিয়া কাজ নাই। এ দেখ দুর্যোধনের এখন বড়ই বেগতিক ৷’ 

অর্জুন ছূর্যোধনের দিকে চলিষাছেন, তাহাকে আটকাইবার জন্য চেষ্টার 
কিছুমাত্র ক্রি হইতেছে না। কিন্তু অর্জুনকে আটকায় কাহার সাধ্য ! 
যে তাহার সামনে আসিতেছে, তাহারই তিনি দুর্দশার একশেষ করিতেছেন । 
কেহ পলাইতেছে, কেহ মারা যাইতেছে । অনেকে ভ্যাবাচ্যাকা লাগিয়া মার 

] 

অর্জুনকে আটকাইতে গিয়া কর্ণের এক ভাই মরিয়া গেল! কর্ণ তাহাতে 
বিষম রাগের সহিত আসিয়া অর্জুনকে আক্রমণ করিলেন। দু-জনে কিছুকাল 
এমনি ভয়ানক যুদ্ধ হইল যে, তাহার আর তুলনা নাই। শেষে দেখা গেল 
যে, কর্ণ হাতে, মথায়, উরুতে, কপালে আর ঘাড়ে বিষম বাণের খোঁচা খাইয়! 
উধ্বশ্বাসে পলায়ন করিতেছেন । ৃ 


বিরাটপর্ব হন 


এইবূপে একে একে সকলেই অর্জুনের হাতে নাকাল হইতে লাগিলেন) 
কর্ণ পলাইলে আসিলেন কৃপ, কৃপ পলাইলে দ্রোণ। দ্রোণকে অর্জুন কিছুতেই 
অস্ত্র মারিতে চাহেন নাই। কিন্তু দ্রোণ অর্জুনের গায় বাণ মারিতে 
আরম্ভ করিলেন, কাজেই অর্জুনকেও যুদ্ধ করিতে হইল। তাহার ফলে 
দ্রোণও বেশ ফাঁপরে পড়িয়াছিলেন ; ইহার মধ্যে অশ্বত্থামা আসিয়া অর্জুনের 
সহিত যুদ্ধ আরম্ভ করাতে, সেই ফাকে দ্রোণ সেখান হইতে প্রস্থান করিয়া 
বক্ষা পান। 

তারপর কর্ণ আবার আসিয়াছিলেন, আর তাঁহার সাজাও তেমনি 
হইয়াছিল । এবার বুকে সাংঘাতিক বাণ খাইয়া তিনি রণস্থলেই অজ্ঞান হইয়া 
যান। তারপর কোনমতে উঠিয়া পলায়ন করেন। 

এইরূপে কত লোক অর্জুনের কাছে জব্দ হইল, তাহা কত বলিব ! 
কলে একসঙ্গে তাহাকে আক্রমণ করিয়াও তাহার কিছুই করিতে পারিলেন 
না। নিজে ভীগ্ম অজ্ঞান হইয়া গেলেন, তাঁহার সারথি রথ হাঁকাইয়| তাহাকে 
লইয়া প্রস্থান করিল। - 

দুৰ্যোধন দুইবার অর্জুনের সহিত যুদ্ধ করেন। প্রথমবার পলায়ুন 
করিয়াছিলেন। তাহাতে অর্জুন অনেক ঠাট্টা করায় রাগের ভরে আবার 
আসেন। এবারে ভীষ্ম প্রভৃতি সকলে তাঁহার সাহায্য করিতে লাগিলেন । 
তাহারা সকলে মিলিয়া অর্জুনের উপর বাণ মারিতে আরম্ভ করিলে, অর্জুন 
অতি চমতকার উপায়ে তাহাদিগকে জব্দ করেন। এবারে কাহাকেও 
মারিবার চেষ্টা না করিয়া তিনি “সন্মোহন' নামক অন্তর ছাড়িয়া মারিলেন। 
সেই আশ্চর্য অন্তর ছ'ডিয়া শঙ্ছে ফু দিবামাত্রই সকলে অজ্ঞান হইয়া ঘুমাইয়। 
পড়িলেন। তখন উত্তরার সেই কথা মনে করিয়া তিনি উত্তরকে বলিলেন, 
তুমি শ্রী গিয়া দ্ৰোণ, কৃপ, কর্ণ, অশ্বথামা আর দুর্যোধনের গায়ের 
কাপড়গুলি লইয়া আইস। সাবধান, ভীগ্মের কাছে যাইও না, তিনি এই 
অন্তর থামাইবার সংকেত জানেন, হয়ত তিনি অজ্ঞান হন নাই!” 
থ| যে ঠিক তাহার পরিচয় হাতে-হাতেই পাওয়া গেল। কর্ণ 


অর্জুনের ক 
দূর্যোধন প্রভৃতির কাপড় আনিয়া উত্তর ভাল করিয়া রথে বসিতে-নাঁ 
উঠিয়া আবার যুদ্ধ আরম্ভ করিয়াছেন। কিন্ত অর্জুনের দশ 


বসিতেই ভীম্ম টি 
যু| বুড়ার আর হহল 
টা ৮ শা উঠিয়াই ভারি চোঁটপাট আরম্ভ করিয়াছেন, 


আপনারা কী জন্য অর্জুরকে এত সহজে ছাঁড়িয়া দিতেছেন? শীঘ্র উহার 


টা রা? বলিলেন, দ্ুর্যোধনঃ তোমার বুদ্ধি কোথায় ছিল? 


১১০ ছেলেদের মহাভারত 


অজ্ঞান হইয়া যখন গড়াগড়ি খাইতেছিলে, তখন অর্জুন ইচ্ছা করিলেই তো 
তোমাদের কর্ম শেয় করিয়া দিতে পারিত। সে ধায়িক লোক, তাই দয়া 
করিযু! তোমাদিগকে ছাড়িয়া দিয়াছে । তাহাই ঢের ; এখন প্রাণ -থাকিতে 
ঘরে ফিরিয়া চল ।” 

আর কি ছুর্যোধনের মুখে কথা আছে! তাহার মাথা হেঁট হইয়া গিয়াছে, 
লন্বা নিশ্বাস বহিতেছে। এদিকে অর্জুন বাণের- দ্বারা ভীল্ম, দ্রোণ, কূপ 
প্রভৃতিকে নমস্কার করিয়া আর এক বাণে ছুর্যোধনের মুকুটটি দুইখান করিয়া, 
গরু লইয়া শঙ্খ বাজাইতে বাজাইতে ঘরে ফিরিলেন ৷ I 

ফিরিবার সময় পথে অর্জুন উত্তরকে বলিলেন, “সাবধান ! ঘরে ফিরিয়া 
কিন্তু আমার নাম করিও না। আমরা যে তোমাদের এখানে আছি, তাহা 
যেন তোমাদের লোকেরা এখন জানিতে না পারে ।, 

তারপর সেই শমী গাছের নিকটে আসিয়া অর্জুন আবার বৃহন্নলার 
বেশে বাজপুত্রের সাথথি হইয়া বসিলেন। গোষালার! তাহাদিগকে বিশ্রাম 
করিতে বসাইয়া তাড়াতাড়ি নগরে সংবাদ পাঠাইল যে, যুদ্ধ জিতিয়া গরু 
"ছাড়ানো হইয়াছে। 

. এদিকে রাজা বিরাট দেশে ফিরিয়া! মেয়েদের নিকট শুনিলেন যে, উত্তর 
বৃহন্লাকে সারথি করিয়া! কৌরবদিগের নিকট হইতে গরু ছাড়াইয়। আনিতে 
গিয়াছেন। এই সংবাদে তাঁহার মনে কিরূপ চিন্তা ও ভয় হইল, তাহা 
বুঝিতেই পার তিনি তাড়াতাড়ি দৈন্যদিগকে বলিলেন, “তোমরা শীন্র 
তাহাকে খুজিতে যাও। হায় হায়! একে ছেলেমান্ুু, তাহাতে বৃহন্নল! 
সারথি; সে কি আর এতক্ষণ বাঁচিয়া আছে !? 

এ কথায় যুধিষ্ঠির বলিলেন, “মহারাজ, কোন ভয় নাই। বৃহন্নলা যখন 
সারথি, তখন দেব, দানব, যক্ষ প্রভৃতি সকলে মিলিয়াও রাজকুমারের কিছুই 
করিতে পারিবে না৷” 

এমন সময় সংবাদ আসিল যে, ঘুন্ধ জিতিয়া গরু সব ছাড়ানো! হইয়াছে ।, 
তাহ! শুনিয়| যুধিষ্ঠির বলিলেন, “বৃহন্নলা যাহার সারথি, তাহার তো জয় 
হইবেই ৷’ এই সংবাদ শুনিয়া বিরাটের কী আনন্দই হইল ! তিনি দূতগণকে 
পুরস্কার দিয়া তখনই নগরে একটা ভারি ধুমধামের ব্যবস্থা করিলেন । 

তারপর সৈরিক্ীকে ডাকিয়া বলিলেন, পাশা আন, আমি কঙ্কর সহিত 
পাশা খেলিব 1, 

পাশা আসিল : খেলা আরম্ভ হইল। বাজার মন আজ আনন্দে অধীর 
হইয়া উঠিযাছে। তিনি পাশা খেলিতে খেলিতে বলিলেন, ‘কষ্ট, আজ : 
আমার পুত্র কৌরবদিগকে হারাইযাছে ! 


বিরাটপর্ব ১১১ 


যুধিষ্ঠির বলিলেন, ‘মহারাজ, বৃহন্নলা সারথি, হারাইবেন না তো কী?” 
একথায় তে| রাজা একেবারে চটিয়া লাল। কী! আমার 
পুত্র কি উহাদিগকে হারাইতে পারে না! তুমি যে কেবল বার বার বৃহন্নলা 
বৃহন্নলা করিতেছ ? খবরদার, প্রাণের মায়া থাকে তো আর এমন বেয়াদপি 
করিও না!” { 
যুধিষ্ঠির বলিলেন, ‘ভীষ্ম, দ্রোণ, কর্ণ এ-সকল বীরকে কি বৃহন্নলা ছাড়া 
আর কেহ হারাইতে পারে? 
ইহার পর রাজা আর রাগ থামাইতে না পরিয়া, যুধিষ্ঠিরের মুখে পাশা 
ছাড়িয়া মারিলেন। পাশার ঘায় যুধিটিরের নাক দিয়া দর-দর ধারে রক্ত 
পড়িয়া তাহার অঞ্জলি ভরিয়া গেল। দ্রৌপদী তাড়াতাড়ি সোনার গামলায় 
জল আনিয়! তাহার শুআষা করিতে লাগিলেন । 
এমন সময় দ্বারী আসিয়া বলিল, “রাজকুমার বৃহন্নলার সহিত দরজায় 
উপস্থিত হইয়াছেন।” তাহা শুনিয়া রাজা বলিলেন, 'শীন্র তাহাদিগকে এইখানে 
লইয়া আইস 1” 
যুধিষ্ঠির দেখিলেন যে, সর্বনাশ উপস্থিত। অর্জুন আনিয়া তাহার দে 
অবস্থা দেখিলে আর বিরাটকে আস্ত রাখিবেন না । কাজেই তিনি দ্বারীর কানে 
কানে বলিয়া দিলেন যে, বৃহন্নলা যেন এখানে না৷ আসে । সুতরাং উত্তর একাই 
‘সেখানে আসিলেন। 
উত্তর যুধিষ্টিরের মুখে রক্ত দেখিয়াই ব্যস্তভাবে জিজ্ঞাসা করিলেন, “বাবা, 
এমন অন্যায় কাজ কে করিল ? ইহাকে কে আঘাত করিল ?” 
রাজা বলিলেন, “আমিই করিয়াছি । আমি যতই তোমার প্রশংসা করি, 
ততই এ বামুন খালি বৃহমলার কথা বলে। কাজেই শেষে আমি উহাকে 
মারিয়াছি। 
উত্তর -বলিলেন, ব্রাহ্মণ রাগিলে সর্বনাশ হইবে । শীঘ্র ইহাকে সন্তুষ্ট করুন ৷” 
একথায় রাজা যুধিষ্টিরের নিকট ক্ষম! প্রার্থনা করাতে যুধিষ্ঠির বলিলেন, 
মহারাজ, আমি পূর্বেই ক্ষমা করিয়াছি ৷? 
যুধিষ্ঠিরের রক্ত পরিষ্কার হইলে বৃহন্নলা সেখানে আসিয়া! বাজাকে নমস্কার 
করিলেন। রাজা বৃহন্নলার সামনেই উত্তরকে বলিতে লাগিলেন, “বাবা, তুমি 
আমার মান রাখিয়াছ। তোমার মতন পুত্র কি আর কাহারও হয় ! এতগুলি 
মহা মহা বীরের সহিত না জানি কেমন করিয়া যুদ্ধ করিয়াছিলে ৮ 
উত্তর বলিলেন, ‘বাবা, আমার কিছুই করিতে হয় নাই। এক দেবপুত্র 
আসিয়া আমার হইয়! যুদ্ধ করিয়াছেন: তিনিই কৌরবদিগকে তাড়াইয়া গরু 
ছাড়াইয়া আনিয়াছেন ৷” 


খা. 


১৯ ছেলেদের মহাভারত 


তখন বিরাট বলিলেন, “তবে তো সেই দেবপুত্রের পূজা করিতে হয় । 
তিনি কোথায় ? 

উত্তর বলিলেন, “তিনি কাল পরশু আসিবেন 

যুদ্ধের সংবাদে সকলেই খুব খুশী হইল । আর উত্তরা সেই কাপড়গুলি 
পাইয়া যে কত খুশী হইলেন, তাহা আর লিখিয়া কী বুঝাইব | 

এইরূপে অজ্ঞাতবান শেষ হইল । পাঁচ ভাই উত্তরকে লইয়। পরামর্শ 
করিলেন যে, আর দু-দিন পরে তাহারা নিজেদের পরিচয় দিবেন। কিরূপ 

করিয়া পরিচয় দেওয়া হইবে তাহাও স্থির হইল। 

যেদিন পরিচয় দিবার কথা, সেদিন পীগুবেরা স্নানের পর সুন্দর সাদা 
পোশাক আর অলংকার পরিয়! বিরাটের সিংহাসনে গিয়া বসিলেন। বিরাট 
সভায় আসিয়া দেখেন, এ কী আশ্চর্য ব্যাপার ! সভাসদ কঙ্ক সাজগোজ 
করিয়া তাহার সিংহাসনে বসিয়া আছেন। তিনি বিরক্তভাবে জিজ্ঞাসা 
করিলেন, “সেকি কঙ্ক ! আমার সিংহাসনে কেন বসিতে গেলে? 

একথায় অর্জুন হাসিয়া বলিলেন, “মহারাজ যুধিষ্ঠির ইন্দ্রের সিংহাসনেও 
বসিতে পারেন। আপনার সিংহাসনে বসাতে তাহার কী অন্যায় হইল ? 

বিরাট বলিলেন, ‘ইনি যদি রাজা যুধিষ্টির হন, তবে তাহার ভ্রাতাগণ আর 
দ্রৌপদী দেবী কোথায় ?' 

এ প্রশ্নের উত্তরে অর্জুন একে-একে সকলেরই পরিচয় দিলেন। তারপর 
উত্তর অর্জনের অনেক প্রশংসা করিয়া বলিলেন, “যে দেবপুত্র কৌরবদিগের 
সহিত ভয়ংকর যুদ্ধ করিয়া গরু ছাড়াইয়াছিলেন, তিনি এই অর্জুন? 

সকল কথা শুনিয়! বিরাটের যেমন আশ্চর্য বোধ হইল, তেমনি তিনি 
আনন্দিতও হইলেন। পাগুবদিগের যত প্রকারে আদর দেখানো সম্ভব মনে 
হইল, তিনি তাহার কিছুই বাকি রাখিলেন না। তিনি কেবলই বলিতে 
লাগিলেন, “আমার কী সৌভাগ্য ! কী সৌভাগ্য বিশেষতঃ অর্জুনের প্রতি 
তাহার যে কীরূপ স্নেহ হইল, তাহ! বলিয়া শেষ করা যায় না। তাহার নিতান্ত 


ইচ্ছা! হইল, নিজের কন্যা উত্তরার সহিত তাঁহার বিবাহ দেন। কিন্তু, 


একথায় অর্জুন রাজী হইলেন নাঁ। তিনি বলিলেন, “আমি উত্তরার গুরু ঃ 
তাহাকে সর্বদা আমার কন্যার মত ভাবিয়া! স্নেহ করিয়াছি। তিনিও আমাকে 
পিতার ন্যায় ভক্তি করেন। তাঁহার সহিত কি আমার বিবাহের কথা হইতে 
পারে? আমার পুত্র অভিমন্থার সহিত উত্তরার বিবাহ হইবে ৷” 

এই প্রস্তাবে সকলেই সন্তুষ্ট হইলেন । কূপে গুণে বিগ্তায় বুদ্ধিতে বীরত্বে 
অভিমন্ত্ার মতন এমন স্তপাত্র আর হয় না। কাজেই সুন্দর দিন দেখিয়! 
মহা সমারোহে অভিমন্্য আর উত্তরার বিবাহ হইয়া গেল। বিবাহে নান! 


! 


t 


| 


উদ্ভোগপর্ব ১১৩ 


দেশ 'হইতে বিরাট এবং পাগুবদিগের আত্মীয়-স্বজন আর রাজারা 
আসিয়াছিলেন। কৃষ্ণ, বলরাম, দ্রুপদ, ধৃষ্টহ্যয় প্রভৃতি কেহই বাফী 
ছিলেন না। 

ডু 


অভিমন্ন আর উত্তরার বিবাহের পরে বিরাটের বাড়িতে রাজা এবং 
যোদ্ধাদের মস্ত এক সভা হইল। বিবাহে যাহার! আসিয়াছেন তাহার! 
সকলেই বড় বড় বীর, এবং সকলেই পাগুবদিগের বন্ধু । ইহার! পরামর্শ 
করিতে লাগিলেন যে, এখন কী উপায়ে পাণ্ডবেরা নিজ রাজ্য ফিরিয়া পাইতে 
পারেন। সেই কপট পাশা খেলায় হারিয়া পাগ্ডবেরা! বার বৎসর অজ্ঞাতবাসের 
প্রতিজ্ঞা করেন। সে 'প্রতিজ্ঞা' তাহারা অক্ষরে অক্ষরে পালন করিয়াছেন । 
তথাপি ছুরাত্মা দুর্যোধনের দল এখন বলিতেছে যে, তের বৎসর না যাইতে 
তাহাদের সন্ধান পাইয়াছে। আসলে তাহাদের রাজ্য ছাড়িয়া দিবার কিছুমাত্র 
ইচ্ছা নাই। তাই পাণ্ডবদিগের বন্ধুগণ স্থির করিলেন যে, যদি সহজে উহার! 
রাজ্য ছাড়িয়া ন! দেয়, তবে যুদ্ধ করিয়া তাহা আদায় করিতে হইবে । 
এদিকে দূর্যোধন প্রভৃতিও চুপ করিয়া বসিয়া ছিলেন না। পাগুবেরা যে 
তাহাদের রাজ্য সহজে ছাড়িবেন না; একথা তাহার! বেশ জানিতেন। সুতরাং 
দুই দলেরই যুদ্ধের আয়োজন আরম্ভ হইল। একদিকে যেমন সৈশ্যপামন্ত এবং 
অগ্লশস্ত্রের যোগাড় হইতে লাগিল, অন্যদিকে তেমন বড় বড় বীরদিগকে 
ডাকিয়া নিজের দলে আনিবার চেষ্টারও ত্রুটি হইল না। 
কৃষ্ণের সাহায্য পাওয়া একটা মস্ত কথা। মেজন্য দুৰ্যোধন আর অর্জুন 
এক সময়েই দ্বারকায় যাত্রা করেন এবং প্রায় একই সময়ে সেখানে উপস্থিত 
হন। কৃষ্ণ তখন নিদ্রায় । দুৰ্যোধন আগেই তাহার শয়ন-ঘরে গিয়া তাহার 
| মাথার নিকট একটি বড় আসন অধিকার করিলেন: পরে অর্জুন আসিয়া 
| বিনীতভাবে কৃষ্ণের পায়ের কাছে বসিলেন! 
- ঘুম ভাঙিলে প্রথমে পায়ের দিকে চোখ পড়ে। কাজেই কৃষ্ণ জাগিয়। 


ছে. ম._৮ 


টি ছেলেদের মহাভারত 


আগে দেখিলেন অর্জুনকে, তারপর দেখিলেন দুর্যোধনকে। ছুইজনকেই তিনি - 


জিজ্ঞাসা করিলেন, “কী জন্য আসিয়াছ ? 

দূর্যোধন হাদিমুখে বলিলেন, ‘যুদ্ধে আপনার সাহায্য চাহিতে আসিয়াছি। 
আর আগে আমি আসিয়াছি, কাজেই আমার কথাই আপনাকে রাখিতে 
হইবে, 

কৃষ্ণ বলিলেন, ‘তুমি আগে আদিয়াছ সত্য । আর আমি আগে অর্জুনকে 
দেখিয়াছি, একথাও জত্য। সুতরাং আমি ছু'জনকেই সাহায্য করিব ৷ 
একদিকে “নারায়ণী দৈন্য” নামক আমার অতি ভয়ংকর এক অবু্দ সৈন্য 
থাকিবে, অপরদিকে আমি নিজে শুধু হাতে থাকিব, কিন্ত যুদ্ধ করিব না। 
এই দুয়ের মধ্যে বাহার যাহা ইচ্ছা, নিতে পাঁর। অর্জুন বয়সে ছোট, সুতরাং 
তাহাকেই আগে জিজ্ঞাসা করি । বল তো অর্জুন, ইহার মধ্যে তোমার কোন্ট! 

পছন্দ হয়?’ 

| অর্জুন বলিলেন, ‘আমি সৈন্য চাহি না, আপনাকে চাহি ।? 

কাজেই অর্জুন পাইলেন কৃষ্ণকে আর দুর্যোধন পাইলেন এক অর্বুদ সৈন্য ॥ 
আর দু'জনেই মনে করিলেন, ‘আমি খুব জিতিয়াছি ৷” 

সেখান হইতে দুর্যোধন ব্লরামের নিকট গেলেন। কিন্তু বলরাম 
বলিলেন, ‘আমি তোমাদের কাহাকেও সাহায্য করিব না, তোমরা প্রস্থান কর |, 

এদিকে কৃষ্ণ আর অর্জুন স্থির করিলেন যে, যুদ্ধের সময় কৃষ্ণ অর্জুনের 
সারথি হইবেন। 

শল্য কী করিয়াছিলেন শুনিবে? সে হাসির কথা । শল্য পাগুবদিগের 
মাতুল, মাদ্রীর ভাই। তিনি পাণুবদিগকে সাহায্য করিবার জন্য বিস্তর সৈন্য 
লইয়া তাহার রাজ্য মদ্র দেশ হইতে যাত্রা করিলেন । পথে ছুর্যোধন তাহাকে 
হাত করিবার জন্য তাহার এতই সমাদর করিতে লাগিলেন যে, তাহাতে 
দেবতারও মন ভুলিয়া যায় । যেখানেই শল্য বিশ্রাম করিবেন, সেইখানেই 
দুর্যোধন চমৎকার একটি বৈঠকখানা করিয়া রাখিয়াছেন। বৈঠকখানাগুলি 
দেখিয়া! শল্য ভাবিলেন, “বাঃ! পাগুবেরা আমার কতই যত্ব করিতেছে ॥ 
. এ ছুর্যোধনের চাতুরি, তাহা তিনি বুঝিতে পারিলেন না। একটা বৈঠকখানার 
কারুকার্য তাঁহার বড় ভাল লাগায় তিনি বলিলেন, ‘ইহার কারিকরকে ডাক 
বকশিশ দিব। অমনি নিজে দুৰ্যোধন কারিকর সাজিয়া আসিয়া উপস্থিত। 
শল্য তীহাকে বলিলেন, “কারিকর, বল, তুমি কি পুরস্কার চাও, আমি তাহাই 
দিতেছি ৷’ 

দুৰ্যোধন বলিলেন, ‘মামা, আপনার কথা যেন মিথ্যা না হয়। আমি এই 
চাই যে, আপনি আমাদের দলে আসিয়! সেনাপতি হউন |» 


উদ্ঠোগপর্ব ১১৫ 


সে সকল লোক কথায় বড় খাঁটি ছিলেন। শল্যের আর পাণ্ডবদিগকে 
সাহায্য করা হইল না। দুর্যোধনকে তিনি বলিলেন, “আচ্ছা তুমি ঘরে যাও, 
আমি যুধিষ্ঠিরের সহিত দেখা করিয়া আসিভেছি 

যুধিষ্ঠিরের সহিত দেখা হইলে শল্য তীহাকে এই বলিয়া আশীর্বাদ 
করিলেন, ‘ভোমাদের দুঃখের শেষ হইয়াছে, এখন তোমাদের শক্রদিগকে ' 
মারিয়া সুখে বাজত্ব কর। তারপর পথে দুর্যৌোধনের ফাকিতে পড়িয়া 
যে সকল কথা বলিয়া! আসিয়াছেন, তাহা জানাইলেন। সে কথায় যুধিচির 
বলিলেন, “মামা, আপনি আপনার কথা রাখিয়া. ভাল করিয়াছেন, কিন্ত 
আমাদের একটু উপকার করিতে হইবে। কর্ণ আর অর্জুনের যুদ্ধ উপস্থিত 
হইলে আপনি কর্ণের সারথি হইয়া এমন উপায় করিবেন, যাহাতে তাহার 
তেজ কমিয়া যায় ৷” 

শলা বলিলেন, “সে বিষয়ে তোমরা কোন চিন্তা করিও না । আমার যতদুর 
সাধা, তোমাদের উপকার করিব ৷” 

এইরূপে বড় বড় বীরগণ ক্রমে দুই দলের সাহায্যার্থ উপস্থিত হইতে 
লাগিলেন । 

পাণ্ডবদিগের দলে প্রথমে আসিলেন সাত্যকি। ইনি অসাধারণ 
যোদ্ধা, কৃষ্ণের আত্মীয় এবং অর্জুনের ছাত্র ও বন্ধু। ইহার সঙ্গে 
এক অক্ষৌহিনী* সৈন্য আসিল তারপর চেদী দেশের রাজা মহাবীর ধুষ্টকেতু 
এক অক্ষৌহিণী সৈন্য লইয়া আসিলেন। তারপর মগধের বাজী জরাসন্থের 
পুত্র জগৎসেন.এক অক্ষৌহিণী সৈন্য লইয়া আসিলেন। তারপর মহাবীর 
পাপ্তা এক অক্ষৌহিণী সৈশ্ত লইয়া! আসিলেন। তারপর দ্রুপদ, বিরাট উ হারা 
অনেক লক্ষ যোদ্ধা আর সৈন্যের যোগাড় করিলেন। এইরূপে পীগুবদের 


পক্ষে সাত অক্ষৌহিণী সৈন্য হইল । 


-২5---ািলাল্কল্যা ্ন্য্্ছন্ন্ছ, 
১ হাতি ১রথ ৩ ঘোড়া ৫ পদীতিতে এক ‘পত্তি'। 
৩ পত্তি অর্থাৎ ৩৮ ৩” ৯৮ ১৫ ৮ এক “সেনামুখ' । 


2 218 ২৭৪ ৪০ * এক গুতা । 


৩ সেনামুখ ” ৯ 
রি ৮১৮ ১৩৫” এক গণ?। 


৩গুলস ৮ ২৭ 


SETA: ৮১” ২৪৩” ৪০৫ * এক ‘বাহিনী’ । 
৩ বাহিনী ” ২৪৩৮ ২৪৩” ৭২৯৮. ১২১৫ * এক 'পৃতনা'। 
৮ Le) চক 
৩ পৃতনা ” ৭২৯ ৮ ৭২৯৪? ২১৮৭ ৩৬৪৫ এক চমু । 
২১৮৭৮ ৬৫৬১” ১০৯৩৫ * এক "অনিকিনী,। 


তচমু ৮. ২১৮৭৮ - 
১০ অনিকিনী ২১৮৭০ ২১৮৭৯৮৬৫৬১০ 


১৯৩৫০ ৮ এক অক্ষৌহিণী'। 


১১৬ ছেলেদের মহাভারত 


দুর্যোধনের দলে__ - 

ভগদত্তের এক অক্ষৌহিণী, ভূরিশ্রবার এক অক্ষৌহিণী,. শল্ের এক 
অক্ষৌহিণী, কতবর্মার এক অক্ষৌহিণী, জয়দ্রথের এক অক্ষৌহিনী, কম্থোজের 
রাজা সুদক্ষিণের এক অক্ষৌহিণী, ইহা ছাড়া দক্ষিণাপথ, অবস্তী প্রভৃতি 
নানা দেশ হইতে আরও পাঁচ অক্ষৌহিণী, সর্বনদ্ধ এগার অক্ষৌহিণী সৈন্য 
হইল ৷ 

এইরূপে ছুই দল যুদ্ধের জন্য প্রস্তুত হইলেন। আর অল্পদিনের ৷ মধ্যেই 
ভয়ংকর মারামারি কাটাকাটি আরম্ভ হইবে, রক্তে দেশ ভাসিয়! যাইবে, ঘরে 
বরে কার! উঠিবে। দেশের যত ক্ষত্রিয় বীর, প্রায় সকলেই যুদ্ধের জন্য 
প্রস্তুত হইয়াছে। হায় ! আর অল্প দিন পরে হয়ত উহাদের কেহই বাঁচিয়া 
থাকিবে না। 

যুদ্ধ কী ভয়ংকর কাজ, আর ক্ষত্রিয়ের কর্ম কী কঠিন | মানুষকে মারিয়া 
মানুষ মনে করিবে যে, ধর্ম” করিলাম । কয়েকজন লোক একটা রাজ্য লইয়া 
ঝগড়া করিতেছে, তাহার জন্য দেশনুদ্ধ লোক কাটাকাটি করিয়া মরিবে। 

এমন যুদ্ধ কে সহজে করিতে চায়? পাগুবেরা তো তাহা চাহেন নাই। 
তাহারা বলিয়াছিলেন, “আমাদের সমুদয় রাজ্য না দেয়, কেবল আমরা 
নিজহাতে যেটুকু জয় করিয়া লইয়াছিলাম, তাহাই দেউক। তাহাও যদি না 


বদ্ধুতা করার কথা বার বার বলিয়াছিলেন। কিন্তু তিনি তাহা সরলভাবে 
বলেন নাই, কাজেই তাঁহার কথায় কোন ফল হয় নাই। 

সকলের শেষে কৃষ্ণ এই যুদ্ধ থামাইবার জন্য অনেক চেষ্টা করেন। কিন্তু : 
তাহার কথা রাখা দূরে থাকুক, দূর্যোধন তাহাকে অপমান করিতেও ত্রুটি করেন 
নাই। রাজ্য দিবার কথায় রাজী করিতে না! পারিয়া কৃষ্ণ ছুর্যোধনের নিকট 
পাঁচ ভাইয়ের জন্য পাঁচখানি গ্রাম মাত্র চাহিয়াছিলেন। তাহার উত্তরে 
দুৰ্যোধন বলেন কি যে, খুব সরু ছু'চের আগায় যতটুকু জায়গা বিধে তাহার 
অর্ধেকও বিনা! যুদ্ধে দিবেন না । 


উদ্োগপর্ব 8500. 


ইহার পর আবার বুদ্ধিমানের কৃষ্ণকে বাঁধিয়া রাখিতে চাহিয়াছিলেন। 
কিন্তু তীহার চেহারা! দেখিয়া আর কাজে তাহ! করিতে সাহস হয় নাই। 
তিনি ধমকের চোটে দুষ্টদিগকে জব্দ করিয়া সেখান হইতে চলিয়া আসেন । 
আসিবার পূর্বেই কৃষ্ণ কর্ণকে নির্জনে ডাকিয়া বলিলেন, কর্ণ, তুমি কাহার 
সহিত যুদ্ধ করিতেছ? জান কি পাগুবেরা তোমার ছোট ভাই? তুমি 
এখনই আমার সঙ্গে চল, তোমার ভাইদের সহিত তোমার পরিচয় করাইয়া 
দিই ৷ পাণ্ডবেরা তোমাকে চিনিতে পাঁরিলে তোমায় মাথায় করিয়া রাখিবেন। 
তখন এই পৃথিবীর রাজা হইবে তুমি, আর পাঁগুবদের প্রধান কাজ হইবে তোমার 
সেবা করা আর তোমার আজ্ঞা পালন করা । তুমি আর অর্জুন, দুই ভাই মিলিয়া 
বিদাত NS তাহ! দেখিয়া আমাদের চক্ষু 
জুড়াইয়া যাইবে ৷’ 

কর্ণ বলিলেন, ‘কৃষ্ণ, তোমার সকল কথাই সত্য । কিন্তু তুমি: আমাকে 
কী মনে করিয়াছ? দুর্যোধনের অনুগ্রহে আমি রাজ্য পাইয়া স্থখে বাস 
করিতেছি । এই ছুর্যোধনকে আমার ভরসায় যুদ্ধের জন্যে পস্তুত করিয়া দিয়া 
আমি তাহাকে ছাড়িয়া যাইব? আম! দ্বারা তাহা কখনই হইবে নাঁ। 
পাগুবেরা আমার ভাই হইলেই কী? লোকে তো জানে, আমি অধিরথ 
সারথির পুত্র। এখন যুদ্ধের আরম্তেই যদি আমি পাণ্ডবদিগের সহিত মিলিতে 
যাই, তবে সকলে বলিবে আমি কাপুরুষ। না কৃষ্ণ, তোমার কথা আমি 
বাখিতে পারিব না)” 

বনবাসে যাইবার সময় কুন্তীকে পাগুবেরা বিছুরের বাড়িতে রাখিয়া 
যান। কৃষ্ণও যুদ্ধ থামাইবার চেষ্টায় আসিয়া এবারে বিছুরের বাড়িতেই 
ছিলেন। কাজেই তাহার নিকট কুন্তীর কোন কথাই জানিতে বাকি থাকে 
নাই। 

কৃষ্ণ চলিয়া যাইবার পরে, যুদ্ধের কথা ভাবিয়া, কুস্তীর মনে বড়ই ক্লেশ 
হইতে লাগিল। পুত্ৰগণ যুদ্ধ করিরা একজন আর একজনকে মারিবে, মায়ের 
প্রাণে একথা কি সহা হইতে পারে? তাই তিনি মনে করিলেন, তিনি নিজে 
একবার চেষ্টা করিয়া দেখিবেন | 

কর্ণ রোজ গঙ্গায় স্নান করিয়া সূর্যের স্তব করিতেন। স্নানের সময় কুন্তী 
গঙ্গার ধারে গিয়া সেই স্তবের শব্দে তাহাকে খুঁজিয়া বাহির করিলেন এবং 
তাহারই ছায়ায় বসিয়া স্তব শেষ হইবার জন্য অপেক্ষা করিতে লাগিলেন। 
স্তবের শেষে কর্ণ তাহাকে নমস্কার করিয়া জোড়হাতে বলিলেন, ‘হে দেবি, 
আমি অধিরথ এবং রাধার পুত্র কর্ণ, আপনাকে নমস্কার করিতেছি। আপনার 


কী চাহি? 


১১৮ ছেলেদের মহাভারত 

কুন্তী বলিলেন, “বাছা, তুমি আমারই পুত্র। বাধার পুত্র তুমি কখনই 
“হু; সান্বথির ঘরে তোমার জন্মও হয় নাই। নিজের ভাইদিগকে না চিনিতে 
পারিয়া" কেন তুমি বাবা, ছুর্যোধনের সেবা করিতেছ ? তোমার ভাইদের 
কাছে তুমি আইস। যেমন কৃষ্ণ বলরাম ছুই ভাই, তেমনি আমার কর্ণ আর 
অর্জুন হউক। পাঁচ ভাইয়ের প্রভু হইয়া তুমি সুখে রাজত্ব কর। সারথি 
পুত্র বলিয়া যেন তোমার দুর্নাম না থাকে ৷? 

একথায় কর্ণ বলিলেন, “আপনার কথায় আমার শ্রদ্ধা হইতেছে না। 
অন্মকালে আপনি আমাকে ফেলিয়া দিয়াছিলেন; মায়ের কাজ আমার 
প্রতি কিছুই করেন নাই। এখন যে আমাকে স্নেহ দেখাইতেছেন, তাহাও 
কেবল আপনার পুত্রদিগের উপকারের জন্ত ৷ এমন অবস্থায় আমি আপনার 


কথায় দুখোধনকে ছাড়িতে যাইব কেন? তবে, আপনি কষ্ট করিয়া. 


আসিয়াছেন, ভাই এই পর্যন্ত বলিতে পারি যে, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব 
ইহাদের কাহারও আমি কোন অনিষ্ট করিব না। কিন্তু অর্জুনকে ছাড়িতে 
আমি কিছুতেই প্রস্তুত নহি। যুদ্ধে হয় আমি তাহাকে মারিব, না হয় সে 
আমাকে মারিবে। আপনার পাঁচ পুত্ৰই লোকে জানে, তাহার অধিক পুত্র 
আপনার থাকা ভাল নহে) 


এই বলিয়া কর্ণ সেখান হইতে চলিয়া গেলেন। কুস্তীও কাঁদিতে কাদিতে 
ঘরে ফিরিলেন। : 

যুদ্ধ আর কিছুতেই থামিল না। সুতরাং তাহার আয়োজন বিধিমতেই 
হইতে লাগিল। কুরুক্েত্রের প্রকাণ্ড মাঠের ভিতর দিয়া হিরঘ্বতী নদী 
বহিতেছে। সেই নদীর ধারে যুধিষ্ঠির তাহার সৈন্য সাজাইতে লাগিলেন । 
ছুর্ধযোধনের লোকেরাও তাহারই সামনে আসিয়া শিবির প্রস্তুত করিল। দেখিতে 
দেখিতে সেই মাঠের চেহারা এমন ব্দলাইয়া গেল যে, তাহা চেনা ভার। 
খাল, পুকুর, রাস্তা, তাবু ইত্যাদিতে সে মাঠ নগরের মত হইয়| গিয়াছে। 
তাহার ভিতরেই মিক্সি, মজুর, পাচক, বৈদ্য কিছুরই অভাব নাই। আটা, 
ঘি, ডাল, চাল, উষধ-পত্র, কাঠ, কয়লা ইত্যাদি কোন দরকারী জিনিসেরই 
ত্রুটি দেখা যায় না। 

সবার অস্ত্রের কথা কী বলিব ! মানুষের বুদ্ধিতে মানুষকে মারিবার যত 
রকম উৎকট উপায় হইতে পারে, সকলই প্রস্তত। বাশি রাশি তোমর 
(লোহার কাটা-পরানো ডাণ্া) আছে; ইহার ঘায় হাড় গুঁড়া এবং বুক 
ফৌড়া একসঙ্গেই সব হইতে পারে] ভালমতে পিঠ ' গলিঠ করিয়া 
ফুডিতে হইলে, তাহার জন্য শক্তির (লোহার বল্পমের ) আয়োজন যথেষ্ট 
রহিয়াছে। পাশ (ফাস) আছে আটি-জাটি। এ জিনিস শক্রর গলায় 


উচ্যে]গপর্ব ১১৯ 


লাগাইয়া টানিলে--বুঝিতেই পার। আর যদি শত্রুর চুল ধরিয়া টানিয়া 
ভাহাকে কাবু করিতে হয়, তাহার জন্য অসংখ্য ‘কচ-গ্রহ-বিক্ষেপ’ (লম্বা 
লাঠির আগায় সাংঘাতিক আঠা) রহিয়াছে। কিংবা যদি আকশি লাগাইয়া 
তাহাকে টানিবার দরকার পড়ে, সে জীকশিরও এ পর্বতাকার টিবি) 
এ অস্ত্রের নাম কর-গ্রহ-বিক্ষেপ' ৷ বালি, তেল আর ঝোলাগুড়ের অন্ত নাই৷ 
এ সব জিনিস গরম করিয়া শত্রুর গায় ঢালিয়া দিতে হইবে ; তাহার জন্য এই 
বড় বড় হাতাও আছে। মুখ-বাঁধা ভারী ভারী হাড়ির ভিতরে ভয়ানক 
ভয়ানক সাপ ৷ শীক্রর ভিড়ের মধ্যে এই সকল হাড়ি ফেলিয়া দিতে পারিলে 
বেশ কাজ দেয়। ধৃপ-ধূনা জালাইয়া ফেলিতে পারিলেও মন্দ হয় না, তাহার 
টিবি পর্বতপ্রমাণ। কুল-কীটার মতন বাঁকানো কীটা-পরানো ভয়ানক বল্লম, 
তার নাম অঙ্কুশ তোমর'। এ অস্ত্র শত্রুর পেটে বিধিয়া টানিলে পেটের 
ভিতরের জিনিস তখনই বাহির হইয়া আসে । 

ইহা ছাড়া টাল, তলোয়ার, খাড়া, বর্শা, লাঠি, গদা, তীর, ধনুক প্রভৃতি 
সাধারণ অস্ত্র যে কত আছে তাহার তৌ হিসাবই হয় না। দা, কুড়াল, খুস্তি, 
কোদাল, এমনকি লাঙ্গল পর্যন্ত বাদ যায় নাই। 

এ সকল অস্ত্র বোধহয় সাধারণ সৈন্যের জন্য । বড় বড় ক্ষত্রিয় যোদ্ধারা 
এ সকল অস্ত্রের কোন-কোনটা যে ব্যবহার করিতেন না, এমন নহে। 
মোটের উপর তাহাদের যুদ্ধ-কৌশল ইহা অপেক্ষা অনেক উচুদরের। আর 
তাহাদের অস্ত্রশস্ত্র. যে অতি আশ্চর্য রকমের, তাহাও আমাদের দেখিতে 
বাকি নাই। 

সকল আয়োজন শেষ হইলে দুর্যোধন জোড়হাতে ভীগ্মকে বলিলেন, 
‘হে পিতামহ, আপনি যুদ্ধবিদ্যায় শুক্রের সমান পণ্ডিত, আপনি আমাদের 
সেনাপতি হউন। আপনার পশ্চাতে আমরা নির্ভয়ে যুদ্ধ করিতে 
যাইব 1, 

ভীগ্ম বলিলেন, ‘আচ্ছা তাহাই হউক । তোমাকে কথা দিয়াছি, সুতরাং 
তোমার হইয়া যথাসাধ্য যুদ্ধ করিব। কিন্তু আমার কাছে তোমরাও যেমন, 
পাগ্ুবেরাও তেমনি। এইজন্য আমি কখনই তাহাদিগকে বধ করিতে 
পারিব না। তোমার অপর শত্রু রোজ হাজার হাজার মারিব ৷ 

কর্ণের লম্বা-চওড়া, কথা কহিবার ;অভ্যাস, সেজন্ তিনি ভীম্মের নিকট 
অনেক বকুনি খান, কাজেই দু'জনের মধ্যে একটু চটাচটি আছে। তাহার 
উপর আবার দুর্যোধনের দলের রধী এবং মহারথীদিগের নাম করিতে গিয়া 
ভীষ্ম কর্ণকে অর্ধরথ (অর্থাত, আধখানা৷ রথী ) বলাতে এই বিরোধ আরও 


বাড়িয়া গেল। 


১২০ ছেলেদের মহাভারত 

শেষে ভীন্ম বলিলেন, “কর্ণ আমার সঙ্গে বড়ই রেষারেষি করে, আমি 
তাহার সঙ্গে মিলিয়া যুদ্ধ করিতে পারিব না।” তাহাতে কর্ণ বলিলেন, 
‘আমি ভীষ্ম থাকিতে এ যুদ্ধে হাত দিতেছি না। উনি মারা যাউন, তারপর 
আমি অর্জুনের সহিত যুদ্ধ করিব 1» 

এইরূপে দুর্ধোধনের পক্ষে ভীগ্মকে সেনাপতি করিয়া, অন্ত যোদ্ধারা 
তাহার অধীনে যুদ্ধ করিতে প্রস্তুত হইলেন। | 

পাণ্ডবদিগের পক্ষে দ্রুপদ, বিরাট, সাত্যকি, ধৃইদ্যায়, ধৃষ্টকেতু, শিখণ্ডী ও 
জরাগন্ধের পুত্র সহদেব এই সাতজনকে দেনাপতি করা হইল। ধৃষ্টদ্রায় হইলেন 
প্রধান সেনাপতি । ইহাদের আবার পরিচালক হইলেন অর্জুন । এমন সময়ে 
দুৰ্যোধন একদিন উলুক নামক এক দূতকে বলিলেন, তুমি পাণ্ডবদিগকে আর 
কৃষ্ণকে খুব করিয়া গালি দিয়া আইস ৷? 

কিরূপ গালি দিতে হইবে তাহাও দুৰ্যোধন অবশ্য বলিয়া দিলেন। তত 
কথা লিখিবার স্থান নাই। আর থাকিলেই বা তাহা লিখিয়া দরকার কি? 
ভাল কথা৷ হইলে, তবে না হয় লিখিতাম ৷ দুর্ধোধনের হুকুম পাওয়ামাত্র 
উলুক পাগ্বদিগের নিকট গিয়। তাহার কথাগুলি অবিকল মুখস্থ বলিয়া দিল। 

এই সকল গালির উত্তরে পাণ্ডবের| বলিলেন, উিলুক, দুর্যোধনকে 
বলিবে যে, তাহার উচিত সাজ পাওয়ার সময় উপস্থিত হইয়াছে, আর বেশী 
বিলম্ব নাই ৷? 

উলুক চলিয়া! গেলে পাণ্ডবের| সৈন্য ভাগ করিয়। গুাইতে লাগিলেন ৷ 
বড় বড সেনাপতিগণ কে কোন দলের কর্তা হইবেন, এ সকল ঠিক করাই 
সকলের প্রথম কাজ। এই কাজ শেষ হইয়া গেলে আর ' আয়োজনের 
কিছুই বাকি বহিল না, এখন শক্ত আসিলেই হয়৷ 

দর্ধোধনের দলেও অবশ্য এইরূপ ‘আয়োজন চলিতেছিল। ছুই পক্ষের 
যোদ্ধাদিগের কে কেমন বীর, ভীন্ম ছূর্যোধনকে তাহা সুন্দররূপে বুঝাইয়। দিয়া 
বলিলেন, “তোমার জন্য আমি পাণ্ডবদিগের সহিত বখাসাধ্য যুদ্ধ করিব। 
কৃষ্ণ হউন আর অর্জুনই হউন, কাহাকেও আমি সহজে ছাড়িব না। উহাদের 
মধো কেবল শিখণ্ডীর গায় আমি অন্রাঘাত করিতে প্রস্তুত নহি, আর সকলের 
সহিতই যুদ্ধ করিব ৷? 

একখাঘ ছুর্ষোধন আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন, ‘কেন? শিখণ্ডীর 
গায় আপনি যে অস্্রাঘাত করিবেন না, তাহার কারণ কী? 

ভীগ্ন বলিলেন, '্বীলোকের গায় হাত তুলিতে নাই, তাই মারিব না৷” 


দুৰ্যোধন বলিলেন, ‘শিখণ্ডী তো ক্রুপদের পুত্র। সে স্ত্রীলোক হইল 
কিরূপে ?” 


উদ্যোগপর্ব ১২১ 

ভীষ্ম বলিলেন, ‘শিখণ্ডীর কথা তবে বলি, শুন । আমার ভাই বিচিত্রবীর্ষের 

সহিত বিবাহ দিবার জন্য আমি কাশী রাজার তিনটি কন্যাকে ন্বয়ংবর সভা 

হইতে জোর করিয়া লইয়া আসি। উহাদের বড়টির নাম অন্বা। অম্বা 

বলিল, আমি মনে মনে শীন্বকে বিবাহ করিয়াছি। কাজেই আমি তাহাকে 
ছাড়িয়া দিয়া আর ছুটি মেয়ের সহিত বিবাহ দিলাম । 

‘অম্বা শান্বের কাছে গেল, কিন্তু আমি তাহাকে জোর করিয়া আনায় 
অপমান বোধ করিয়া, আর হয়ত কতকটা আমার ভয়ে সে তাহাকে বিবাহ 
করিতে সম্মত হইল না। এবূপে সেই কন্যা নিতান্ত দুঃখে পড়িয়া ভাবিল, 
এখন কোথায় যাই- শান্ব অপমান করিল, পিতার ঘরে গেলেও তাহারা 
আমাকে ঘৃণা করিবে । হায়! ভীষ্ম আমার এই দুঃখের কারণ, উহাকে 
শান্তি দিতে পাবিলে, তবে আমার মন শান্ত হয়। এই মনে করিয়া সে 
কত দেশ যে ঘুরিল, আর কত মুনি-ঝধির নিকট নিজের ছু:খের কথ! বলিয়া! 
যে কাদিল ! শেষে আমার গুরু পরশুরাম তাহার প্রতি দয়া করিয়া আমায় 
শাসন করিতে আসিলেন। তাঁহার সহিত আমার ঘোর যুদ্ধ হইয়াছিল । 
তাহাতে তিনি আমাকে হারাইতে ন! পারিয়া অন্বাকে বলিলেন, ‘আমি 
তো অনেক যুদ্ধ করিলাম, কিন্তু ভীম্ম আমাকে হারাইয়া দিল। আমার আর 
ক্ষমতা নাই, তুমি চলিয়া যাও 1? 

“তারপর অম্ব। অনেক তপস্যা করিয়া আমাকে মারিবার জন্য শিবের নিকট 
বর লাভ করে। সেই বরের জোরে এখন সে শিখণ্ডী হইয়া জন্মিযুছে । 
আমি জানি, এ সেই অন্বা-_এ পুরুষ নহে। কাজেই আমি ইহার গায় 
অস্ত্রাঘাত করিতে পারিব না 

যুদ্ধের পূর্বে দূর্যোধন ভীম্মকে জিজ্ঞাস! করিলেন, 'দাদামহাশয়, আপনি 
“কেলা যথাসাধ্য যুদ্ধ করিলে, কত সময়ের মধ্যে পাওবদিগের সকল দৈন্য 
মারিয়া শেষ করিতে পারেন?’ | 

ভীষ্ম বলিলেন, ‘আমি ইচ্ছা করিলে এক মাসে পাণ্ডবদের সকল সৈন্য 
মারিতে পারি ৷ 

এই কথা একে-একে দ্রোণ, কৃপ, অশ্থথামা আর কর্ণকে জিজ্ঞাসা করিলে 
দ্ৰোণ বলিলেন, ‘আমিও এক মাসে পারি ৷’ 

কৃপ বলিলেন, ‘আমার দু'মাস সময় লাগে৷” 

অশ্বথামা বলিলেন, ‘আমার দশদিন লাগে 

কর্ণ বলিলেন, ‘আমি পাচদিনেই উহাদের সকল দৈন্য মাবিয়া শেষ করিতে 
পারি । 

কর্ণের কথা শুনিয়] ভীষ্ম হে! হো শব্দে হাসিতে হাসিতে বলিলেন, 


১২২ ছেলেদের মহাভারত 


অর্জুনের সঙ্গে কিনা এখনও দেখা হয় নাই, তাই তুমি এমন কথ: ও 
বলিতেছ । 

যুধিষ্ঠিরের চরের| ভীক্ম, দ্রোণ প্রভৃতির এই সকল কথা শুনিয়া তাহা 
যুধিষ্টিরের নিকট বলাতে তিনি অর্জুনকে জিজ্ঞাসা করিলেন, “অর্জুন, তুমি 
কতক্ষণে কৌরবদিগের দৈন্য মারিয়া শেষ করিতে পার ? 

অর্জুন বলিলেন, কৃষ্ণ সহায় থাকিলে, আমি এক নিমিষে সকল সৈন্য 
শেষ করিয়া দিতে পারি। শিব আমাকে পাশুপত নামক যে অস্ত্র দিয়াছেন, 
তাহা আমার নিকট আছে। ইহা দিয়া তিনি প্রলয়ের সময় সকল সৃষ্টি 
নাশ করেন। অস্ত্রের সংকেত ভীগ্মও জানেন না, দ্রোণও জানেন না, কূপ 
অশ্বথামা বা কর্ণও জানেন না। এসকল বড় বড় অস্ত্র সাধারণ যুদ্ধে ব্যবহার ' 
করিতে নাই। আমরা সাদাসিধা যুদ্ধ করিয়াই জয়লাভ করিব ।” 

কুঁরুক্ষেত্রের পশ্চিম ভাগে ছুর্যোধনের শিবির হইয়াছিল । যুখের দিনের 
নির্মল প্রভাতে তাঁহার লোকেরা স্নীনাস্তে মালা আর সাদা কাপড় পরিয়; 
অসীম উৎসাহভরে সেইখানে আসিয়া দাড়াইল ৷ 

মাঠের পূর্ব ভাগে পশ্চিমমুখ হইয়! যুধিষ্টিরের দলও যুদ্ধের জন্য প্রস্তুত : 
“ন সহত্র ঢাক আর অযুত শঙ্খ মহা ঘোর রবে তাহাদিগকে উৎসাহিত 
করিতেছে। 


যুদ্ধ আরস্ত করিবার পূর্বে এইরূপ নিয়ম হইল যে, 


যে ব্যক্তি অন্তর ফেলিয়া যুদ্ধ ছাড়িয়া দিয়াছে, যে আশ্রয় চাহিতেছে, আর 
যে অশ্যের সহিত যুদ্ধে ব্যস্ত, এরূপ লোককে কেহ বধ করিবে না। যুদ্ধের 
সময় ছাড়া অন্ত সময় দুই দলের লোকই বন্ধুর মত ব্যবহার করিবে । গালিব 
উত্তরে শুধু গালিই দিবে, অস্ত্রাথাত করিবে না। যুদ্ধের স্থান হইতে কেহ 
খাহির হইয়া গেলে আর তাহাকে মারিবে না। রথী রখীর সহিত, হাতি 
হাতির সহিত, ঘোড়া ঘোড়ার সহিত, পদাতি পদাতির সহিত-_-এইভাকে 


ভীম্মপর্ব . ১২৩ 


যুদ্ধ হইবে । মারিবার সময় বলিয়া মাবিবে। অচেতন লোককে, - আর 
সারথির সহিত অস্ত্রবীহক বাজনাদার ইহাদিগকে কখনও প্রহার করিবে না। 

এই সময়ে ভয়ানক যুদ্ধ উপস্থিত জানিয়া ব্যাসদেক ধৃতরাষ্্রকে দেখিতে 

* আসিলেন। ধুতবাষ্ট্রের তখন নিতান্তই দুঃখের অবস্থা ।  পুত্রগণের ব্যবহার 
আর যুদ্ধের ভীষণ ফলের কধা ভাবিয়া আর তিনি কুল-কিনারা পাইতেছেন 
না। এমন সময় ব্যাসদেব আসিয়া ধৃতরাষ্টরকে বুঝাইয়া বলিলেন, “এ কাজটা 
ভাল হইতেছে না; তুমি ইহাদিগকে বারণ কর। রাজ্যের তোমরা এতটা 
কী প্রয়োজন যে তাহার জন্য এত পাপ করিতে যাইতেছ ? পাগুবদের রাজ্য 
তাহাদের ফিরাইযা দাও ৷? 

ধৃতরাষ্ট্র বলিলেন, ‘আমি তো যাহাতে ধর্ম হয় তাহাই চাই; কিন্তু 
উহার! যে আমার কথা শুনে নাঁ।” 

ব্যাসদেব তখন বলিলেন, ‘যাহা হইবার তাহা হইবেই ; তুমি দুঃখ করিও 
না। বদি যুদ্ধ দেখিতে চাও, আমি তোমাকে চক্ষু দিতে পারি ।' 

ধৃতরাষ্ট্র বলিলেন, 'আত্মীয়গণের মৃত্যু আমি দেখিতে পারিব না। আপনার 
কৃপায় যুদ্ধের সকল সংবাদ যেন শুনিতে পাই ৷! 

এ বথায় ব্যাস সঞ্জয়কে দেখাইয়া বলিলেন, “তোমার এই সঞ্জয়ের নিকট 
তুমি সকল কথা শুনিতে পাইবে । আমার বরে যুদ্ধের কোন সংবাদই 
ইহার অজান! থাকিবে না। দেখা হউক, অদেখা হউক, সকল ঘটনাই” 
এমনকি লোকের মনের কথা পর্যন্ত সে জানিতে পারিয়া তোমাকে 
শুনাইবে। যুদ্ধের ভিতর গিয়াও সে সুস্থ শরীরে ফিরিয়া আসিবে, অস্ত্রে 
তাহার কোন অনিষ্ট হইবে ন!” 

এইরূপ কথাবার্তার খানিক পরে ব্যাসদেব দেখান হইতে চলিয়া গেলেন। 
এদিকে পাণ্ডুৰ ও কৌরবদিগের সৈন্যসকল যুদ্ধক্ষেত্রে সামনা-সামনি ব্যুহ বাধিয়া 
দাড়াইয়াছে। যুদ্ধ আরম্ভ হইতে আর বিলম্ব নাই। পি 

‘বহ’ বাঁধা কাহাকে বলে জান? সৈন্যরা তে যুদ্ধের সময় তাহাদের 
ইচ্ছামত এলোমেলোভাবে দীড়াইতে পায় নী।. তাহাদিগকে কোন একটা 
বিশেষ নিয়মে বেশ জমাটরূপে গুছাইয়া দাড় করাইতে হয়। এইরূপ কায়দ! 
করিয়া দাড়ানোর নাম ‘বাহ’ ৷ এক-এক রকম ব্যুহের এক-এক রকম নাম, 
যেমন চক্র বুহ’ গরু বুহ’ ইত্যাদি । 

পাণুবদদিগের বাহ দেখিয়া দুর্যোধন দ্রোণকে বলিলেন, ‘গুরুদেব, দেখুন 
পাগ্ডবদের কত সৈন্য! ধৃষ্টদ্যায় তাহাদের ব্যুহ নির্মাণ করিয়াছে। উহাদের 
দলে খুব বড় বড় বীর আছে। তেমনি আমাদেরও তাহার চেয়ে বেশী 
আছে । তাহা ছাড়া আমাদের সৈন্য ঢের, উহাদের সৈন্য কম। আমাদের 


১২৪ ছেলেদের মহাভারত 
রুহের মাঝখানে ভীষ্ম রহিয়াছেন , তাহাকে বক্ষা করিবার জন্য বুহে ঢুকিবার 
পথে পথে আপনারা সকলে আছেন।» 

একথা শুনিয়া ভীন্ম সিহনাদপূর্বক তাহার শঙ্ছে ফু দিলেন । সেই শঙ্খের 
সঙ্গে সঙ্গে হাজার শঙ্খ, শিঙ্গা, ঢাক প্রভৃতি বাজিয়া রণস্থলে তুমুল কাণ্ড 
উপস্থিত করিল ৷ 

ইহার. উত্তরে পাণ্ডবদিগের পক্ষ হইতে কৃষ্ণের “পাঞ্চজন্য” অর্জুনের 
'দেবদত্ব+ ভীমের ‘পীওু!," যুধিষ্ঠিরের “অনন্তবিজয়, নকুলের 'ন্ুঘোষ আর 
সহদেবের 'মণিপুষ্পক’ নামক মহা শহ্খের ভয়ানক শব্দের সহিত, দ্রপদ, বিরাট, 
সাত্যিক, ধৃষ্রায়, শিখণ্ডী প্রভৃতি সকলের শঙ্খের শবদ মিলিয়া আকাশ-পাতাল 
কীপাইয়া কৌরবদিগের আতঙ্ক জন্মাইয়া দিল ।" 

তখন অর্জুন গাণ্ডীব হাতে করিয়া কৃষ্ণকে বলিলেন, ‘একবার ছুই দলের 
মাঝখানে রথ লইয়া চলুন, কে কে যুদ্ধ করিতে আসিয়াছে দেখিয়া লই ৷’ 

এ কথায় কৃষ্ণ দুই দলের মাঝখানে রথ লইয়া গেলে অর্জুন দেখিলেন 
যে, জোঠা খুড়া মামা ভাই ভ্রাতুপ্পুত্ বন্ধু প্রভৃতি যত ভক্তি মান্য স্নেহ এবং 
ভালবাসার পাত্র, সকলেই যুদ্ধক্ষেত্রে উপস্থিত। রাজ্যের জন্ত সকলেই 
কাটাকাটি করিয়া প্রাণ দিতে আসিয়াছে । ইহা দেখিয়া দুঃখে তাহার বুক 
ফাটিয়া যাইতে লাগিল। তিনি কাদিতে কাঁদিতে কৃষ্ণকে বলিলেন, গায় ! 
আমি কাহাকে মারিয়া রাজা লইতে আসিয়াছি? এমন রাজ্য পাইয়া 
ফল কি? এইরূপ ভয়ানক পাপ করার চেয়ে শত্রুর . হাতে মারা যাওয়াও 
তো ভাল !» 
এই বলিয়া তিনি গাণ্ডীব ফেলিয়া কাদিতে লাগিলেন । 
সেদিন কৃষ্ণ তাহার সঙ্গে না থাকিলে আর কি অর্জুনের যুদ্ধ করা হইত? 


তাহা পড়িবে। যাহা হউক, কৃষ্ণের উপদেশে অর্জুনের মন শান্ত হওয়াতে 


এমন সময় মহারাজ যুধিষ্ঠির বর্ম আর অন্ত পরিত্যাগপূর্বক রথ হইতে 
নামিয়া কিসের জন্য ভীম্মের রথের দিকে হাটিয়া চলিয়াছেন ? তাঁহাকে এরূপ 
করিতে দেখিয়া কৃষ্ণ অর্জুন, ভীম, নকুল, সহদেব আর অন্যান্য বীরেরাও তাঁহার 
সঙ্গে চলিলেন। কিন্তু ইহাদের কেহই যুধিষ্ঠিরের কার্ধের অর্থ বুঝিতে 
পারিতেছেন না। ভীম অর্জুন নকুল আর সহদেব বলিলেন, ‘দাদা, যুদ্ধ 
আরম্ভ হয়, এমন সময় আপনি আমাদিগকে ফেলিয়া কোথায় চলিয়াছেন? 


ভীম্মপর্ব ১২৫ 


যুধিষ্ঠির তাহাদের দিকে ফিরিয়া চাহিলেন ; কিন্তু কথা বলিলেন না। 
তখন কৃষ্ণ যুধিষ্টিরের মনের ভাব বুঝিতে পারিয়া তাহাদিগকে বলিলেন, “উনি 
ুদ্ধারন্ডের পূর্বে ভীন্ম দ্রোণ কৃপ শল্য প্রভৃতি গুরুজনদিগকে প্রণাম করিতে 
চলিয়াছেন। ইহাতে উহার জয়লাভ হইবে ।” 

এদিকে কৌরব-পক্ষের লোকেরাও যুধিষ্টিরকে এরূপ করিতে দেখিয়া নানা 
কথা বলিতে আরম্ভ করিয়াছে । কেহ বলিল, ‘কাপুরুষ ! ভয় পাইয়াছে 
কেহ বলিল, ‘তাই ভীম্মের পায়ে ধরিতে চলিয়াছে ! কেহ বলিল, «এমন সব 
ভাই থাকিতে এত ভয় ! ছি! 

যাহা হউক, যুধিষ্ঠির ততক্ষণে ভীগ্মের নিকট উপস্থিত হইয়া তাহার পায় 
ধরিয়া বলিলেন, 'দীদামশায়, আপনার সহিত যুদ্ধ করিব, অনুমতি দিন আর 


আশীর্বাদ করুন ৷? 


ভীষ্ম বলিলেন, ‘আশীর্বাদ. করি ভাই, তোমার জয় হোক! তুমি না 
আসিলে হয়ত আমার রাগ থাকিত, কিন্তু তুমি আসিতে বড়ই খুশী হইলাম । 
বল, তোমার আর কী চাই? ভাই, মানুষ টাকার দাস। ছুর্যোধনের টাকায় 
আমি আটকা পড়িয়াছি, কাজেই তোমার হইয়া যুদ্ধ করিতে পারিব না। আর 
যাহা চাও, তাহাই দিব ৷’ 

যুধিষ্ঠির বলিলেন, ‘আপনাকে কী করিয়া পরাজয় করিব, দয়া করিয়া তাহা 
বলিয়া দিন ৷’ 

ভীষ্ম বলিলেন, ‘আমাকে পরাজয় করার সাধ্য কাহারও নাই, আর এখন 
আমার মরিবার সময়ও উপস্থিত হয় নাই। তুমি আবার আমার নিকট 
আসিও |? 

তখন যুধিষ্ঠির ভীম্মকে প্রণাম করিয়া দ্রোণের নিকট গেলেন। দ্রোণের 
সহিতও তাহার এরূপ কথাবার্তা হইল। তাহাকে পরাজয় করিবার 
উপায়ের কথা জিজ্ঞাসা করিলে দ্রোণ বলিলেন, “আমি বাঁচিয়া থাকিতে 
আমাকে কেহ পরাজয় করিতে পারিবে না। আমাকে মারিয়া ফেলিবার 
চেষ্টা কর । সত্যবাদী লোকের মুখে নিতান্ত অপ্রিয় সংবাদ শুনিলেই আমি 
অস্ত্র ছাড়িয়া দিব । এমনি সময়ে-আমাকে মারিবার সুযোগ ৷” 

সেখান হইতে যুধিষ্ঠির কূপের নিকট গেলেন। সেখানেও এরূপই কথাবার্তা 
হইল ৷ কৃপ বলিলেন, ‘আমি অমর, কাজেই আমাকে মারা সম্ভব হইবে না। 
কিন্ত তথাপি নিশ্চয় তোমার জয় হইবে । আমি সর্ধদা তোমাকে আশীর্বাদ 
করিব ৷’ 

রুপের নিকট হইতে যুধিষ্ঠির শল্যের নিকট গেলেন, এবং যুদ্ধের সময় 
কর্ণের তেজ কমাইয়া দিবার কথা তীহাকে স্মরণ করাইয়া দিলেন। শল্য 


১২৬ ছেলেদের মহাভারত 


বলিলেন, ‘আমি তাহা নিশ্চয় করিব। নির্ভয়ে যুদ্ধ কর, তোমার জয় অবশ্য 
হইবে ৷? 

ইহার মধ্যে কৃষ্ণ কর্ণকৈ বলিলেন, কর্ণ, ভীষ্ম থাকিতে তো তুমি আর 
ও-পক্ষে যুদ্ধ করিতেছ না, ততদিন আমাদের পক্ষ হইয়া যুদ্ধ কর না কেন?” 
এ কথার উত্তরে কর্ণ বলিলেন, “আমি কিছুতেই দুর্ধোধনের অনিষ্ট করিতে 
পাবিব না।” 

ফিরিয়া আসিবার সময় যুধিষ্ঠির উচ্চস্বরে কৌরবদিগকে বলিলেন, 
এখানে যদি আমার বন্ধু কেহ থাকেন, তবে তিনি আনুন ; আমর! পরম 
আদরে তাহাকে আমাদের দলে লইব 1” 

এ কথায় ধূত রাষ্ট্রের পুত্র যুযুংস্থ আহ্লাদের সহিত বলিলেন, “মহারাজ, 
আমি আপনার হইয়া যুদ্ধ করিব 7 

যুধিষ্টির বলিলেন, “এস ভাই, তুমি আমাদের হইলে ৷ 

তারপর যুদ্ধ আরম্ভ হইল। সে যে কী ভয়ানক যুদ্ধ তাহা লিবিয়া 
বুঝাইবার সাধ্য আমার নাই। সে যুদ্ধে বৃষ্টির ধারার ন্যায় ক্রমাগত বাণ 
পড়িয়াছিল। ঝড়ের সময় যেমন গাছের ফল পড়ে, সেইরূপ করিয়া লোকের 
মাথা পড়িয়াছিল, কাটা মানুষের পাহাড় হইতে রক্তের নদী বহিয়া 
_ চলিয়াছিল। তখনকার ভয়ানক শব্দের কথা আর কী বলিব! তেমন শব্দ 
আর কখনও হয় নাই। . 

সে সময়ে ভীষ্ম দ্রোণ অর্জুন ভীম প্রভৃতি বড় বড় যোদ্ধাদের বীরত্ব 
'ও ক্ষমতা দেখিয়া দেবতারা পর্যন্ত আশ্চর্য হইয়া যান। অনেকবারই 
তাহাদিগকে এ-কথা মানিতে হইয়াছে যে, ‘এমন অদ্ভুত কাজ আমরাও 
করিতে পারি কি না সন্দেহ ইহাদের এক-একজন : যখন বাগিয়া 
দাড়াইতেন, তখন শত-শত যোদ্ধা মিলিয়াও তাহাকে আটকাঁইতে পারেন 
নাই। হাজার হাজার লোক মারিয়া তবে তীহারা থামিয়াছেন। ভীদ্ 
(দ্ৰোণ বা অর্জুনের এক এক বাণে অথবা ভীমের এক এক গদাঘাতে এক- 
একটা হাতি তৎক্ষণাৎ মারা যাইতে ক্রমাগতই দেখা গিয়াছে। 

পাণুবদের পুত্ররাই* কি কম যুদ্ধ করিয়াছিলেন ! অভিমন্তযুর যুদ্ধ 
দেখিয়া ভীন্ প্রভৃতিরা বার বার বলিয়াছিলেন, “ঠক যেন অর্জুন 1 ভীম্মের 
সহিত তাঁহার খুবই যুদ্ধ হয়। তখন ভীষ্ম অনেক চেষ্টা করিয়াও তাহার 
কিছু করিতে পারেন নাই। অভিমন্যু তাহার সমুদয় বাণ কাটিয়া রথের 
ধ্বজ! উড়্াইয়! দিয়াছিলেন। 


89৮১: LU T° PL UN 
* গ্রৌপদীর পাঁচ পুত্র-জন্নিয়াছিলেন। তাঁহাদের নাম প্রতিবিদ্ধ সৃতমেন, তকর্গা 
শতানীক, শ্রতসেন। স্থভদ্রার এক পুত্র, তাঁহার নাম অভিমন্্য। 


ভীম্মপ্ ১২৭ 


আহা! উত্তরের কথ! মনে করিয়া বাস্তবিকই দুঃখ হয়! বেচারা 
সেদিন ভাল করিয়া! যুদ্ধ করিতে-না-করিতেই শল্যের হাতে মারা গেলেন। 
তিনি এক প্রকাণ্ড হাতিতে চড়িয়! শল্যকে আক্রমণ করেন। হাতি শল্যের 
রথের ঘোড়াগুলিকে মারিয়া ফেলিল। কিন্তু শল্য তাহার পরেই উত্তরকে 
এমন ভয়ঙ্কর একটা শক্তি ছু ড়িয়া মারিলেন যে, তাঁহার বর্ম ভেদ করিয়া 
একেবারে তাহার দেহের ভিতর ঢুকিয়া গেল৷ -সেই শক্তির ঘায়ে উত্তর 
হাতি হইতে পড়িয়া প্ৰাণত্যাগ করিলেন । 

উত্তরের দাদা শ্বেত ইহাতে অসহা শোক পাইয়া! রাগের সহিত কৌরব- 
দিগকে আক্রমণ করেন। খানিক যুদ্ধের পর একটা ভয়ানক বাণের ঘায় 
তিনি অজ্ঞান হইয়া গেলে তাহার সারথি তাহাকে লইয়া! প্রস্থান করে। 
কিন্তু অল্পক্ষণের ভিতরেই তিনি আবার আসিয়া যুদ্ধ আরম্ভ করেন। এবার 
তিনি শলাকে এমনি তেজের সহিত আক্রমণ করিলেন যে, ভীম্ম প্রভৃতি 
বীরের! আসিয়া সাহায্য না করিলে শল্যের প্রাণরক্ষা, করাই কঠিন হইত। 
. ভীস্মের দল আসাতে শল্/ও বাঁচিয়া গেলেন, আর যুদ্ধাও আবার ঘোরতর 
হইয়া উঠিল। সেই যুদ্ধে ভীষ্ম কত লোককে যে মারিলেন তাহার সংখ্যা নাই। 

শ্বেতও সেই সময়ে অসাধারণ বীরত্ব দেখাইযাছিলেন। দৈন্তরা তাহার 
তেজ সহা করিতে ন| পারিয়া ভীস্মের নিকট গিয়া আশ্রয় লয় । ভীষ্ম 
ছাড়া আর কেহই শ্বেতের সন্মুখে স্থির থাকিতে পারেন নাই। এমনকি 
ভীগ্মও এক-এক বার শ্বেতের হাতে রীতিমত জব্দ হইতে লাগিলেন। 
একবার তো সকলে মনে করিল, বুঝি শ্বেতের হাতে তাহার মৃত্যুই হয় 
তখনই ভীগ্ম যারপরনাই রাগের সহিত শ্বেতকে অনেকগুলি বাণ 

মারিলেন। শ্বেতও তাহা সব আটকাইয়া৷ ভল্প দ্বারা তাহার ধনুক কাটিয়। 
ফেলিলেন। ভীগ্ম অমনি আর এক ধনুক লইয়া শ্বেতের রথের ঘোড়া ধ্বজ 
আর সারথিকে মারিয়া ফেলিলেন, কাজেই তাঁহাকে রথ হইতে লাফাইযু। 
পড়িতে হইল । তখন তিনি ধনুক রাখিয়। ভীম্মকে একটা ভয়ানক শক্তি 
ছু'ড়িকা মারেন, কিন্তু তাহা ভী্মের বাণে খণ্ড-খণ্ড হইয়া যায়। শক্তি বৃথ৷ 
হওয়ায় শ্বেত গদা লইয়া যেই ভীগ্মের উপরে তাহ! ছু ডিতে যাইবেন, অমনি 
ভীস্ম তাহা এড়াইবার জন্য রথ হইতে লাফাইয়! পড়িলেন। দে গদা রথের 
উপর পড়িবামাত্র রথ, ঘোড়া, সারথি কিছুই অবশিষ্ট রহিল না। 

এদিকে দ্রোণ কূপ শল্য প্রভৃতি যোদ্ধারা ভীম্মের সাহায্যের জন্য 
সেখানে আগ্সিয়। উপস্থিত হইয়াছেন; ভীগ্মের নৃতন রথ আসিয়াছে । 
শ্বেতের পক্ষেও সাত্যকি ভীম ৃষ্টযয় প্রভৃতি আসিয়া উপস্থিত হইয়াছেন । 
সুতরাং কিছুকাল সকলে মিলিয়া আবার যুদ্ধ চলিল। এমন সময় ভীষ্ম 


১২৮ ছেলেদের মহাভারত 


কী যে এক সাংঘাতিক বাণ ছু ড়িয়া বসিলেন, শ্বেতের তাহ! বারণ করিবার 
ক্ষমতাই হইল সা। সে বাণ তাহার বর্ম ও শরীর ভেদ করিয়া মাটির ভিতর 
ঢুকিয়া গেল । « 
শ্বেতের মৃত্যুর পর সেদিন আর পাণ্ডবদিগের যুদ্ধে উৎসাহ রহিল না। 
এদিকে ভীষ্ম শ্বেতকে মারিয়া এতই তেজের সহিত যুদ্ধ আরম্ভ করিলেন যে, 
মনে হইল বুঝি তিনি সকলকে মারিয়া শেষ করেন। তখন সন্ধ্যাও হইয়াছিল, 
কাজেই যুধিষ্টির সেদিনের মতন যুদ্ধ শেষ করিয়া দিয়া দুঃখের সহিত শিবিরে 
ফিরিলেন। 
সে রাত্রিতে যুধিষ্টিরের মনে বড় চিন্তা হইতে লাগিল। তিনি সকলকে 
বলিলেন, “এমনভাবে বন্ধুবান্ধব মরিতে দেখিয়া আমার বড়ই কষ্ট হইতেছে । 
কাল হইতে তোমরা! আরো! ভাল করিয়া যুদ্ধ কর” 
যুধিষ্টিরের চিন্তা দেখিয়া সকলে মিলিয়া তাহাকে উৎসাহ দিতে 
লাগিলেন। ইহাতে তাঁহার মন অনেকটা শান্ত হওয়ায়, পরদিনের যুদ্ধের 
পরামর্শ আরম্ভ হইল। তইন যুধিষ্ঠির ধৃষদ্যুয়কে বলিলেন, ‘এবারে ক্রৌঞ্চারুণ 
. বাঁহ করিয়া আমাদের সৈন্য সাজাইব 1, 
পরদিন ক্রৌঞ্চারুণ বাহ করিয়া পাণ্ডবদিগের সৈন্য সাজানো হইল ৷ 
কৌরবেরাও তাহাদের দৈন্য দিয়া অন্যরূপ ব্যুহ প্রস্তুত করিলেন। সেই- 
দিনকার যুদ্ধও নিতান্ত ভয়ানক হইয়াছিল। 
সেদিন অর্জুনের যুদ্ধে কৌরবেরা বড়ই অস্থির হইয়া উঠে। তাহা 
দেখিয়া দুৰ্যোধন ভীগ্মকে বলিলেন, দদাদামহাশয়, আপনার! থাকিতে কি অর্জুন 
সব দৈন্য মারিয়া শেষ করিবে? একটু ভাল করিয়া! যুদ্ধ করুন» 
তখন অর্জুন আর ভীয্মের এমনি ঘোরতর যুদ্ধ আরম্ভ হইল যে, তেমন 
যুদ্ধ আর. হয় নাই। সে যুদ্ধ দেখিয়া অন্ত সকলেরও উৎসাহ: বাড়িয়া! 
যাওয়াতে তাহারা পাগলের মত হইয়া কাকাকাটি আরম্ভ করিল। 
পৃষ্টা আর দ্রোণেরও সেদিন কম যুদ্ধ হয় নাই। যুদ্ধ করিতে করিতে 
ষ্যয়ের সারথি, ঘোড়া আর ধন্তুক কাটা গেল। তখন তিনি ভাবিলেন 
যে, গদা লইয়া! দ্রোণকে আক্রমণ করিবেন কিন্তু র্থ হইতে নামিবার পূর্বেই 
প্রো সেই মহা গদা কাটিয়া খণ্-খণ্ড করিলেন। তারপর পৃষ্টা ঢাল 
তলোয়ার লইয়া দ্রোণকে মারিতে গেলেন, কিন্তু তাহার বাণের মুখে 
অগ্রসর হয় কাহার সাধ্য ! ধৃষ্টদ্যু্ন টাল দিয়া বাণ ফিরাইতে ব্যস্ত রহিলেন, 
তাহার আর যুদ্ধ করা হইল না। 
এই সময় ভীম ধটায়ের সাহায্য করিতে আসিয়া কী অদ্ভুত কাণডই 
'দেখাইলেন! কলিঙ্গ আর তাহার পুত্র শত্রুদের কিছুকাল তাঁহার সহিত 


ভীক্মপর্ব ১২৯ 


খুব যুদ্ধ করিতেছিলেন। এমনকি তাঁহাদের ভয়ে তাহার সঙ্গের চেদী- 
দেশীয় সৈন্যগুলি তাঁহাদের ফেলিয়া পলায়ন করিতেও ক্রটি করে নাই। 
শক্রদেব ভীমের ঘোড়া অবধি মারিয়া ফেলিলেন। কিন্ত তাহার পরেই ভীম 
এমন এক গদা ছু'ড়িয়া মারিলেন যে, তাহাতে শক্রদেব আর তাহার সারথির 
শরীর চূর্ণ হইয়া গেল। 

তারপর ভান্ুমানের সহিত ভীমের যুদ্ধ হয়। ভান্ুমান ছিলেন হাতির 
উপরে, আর ভীম মাটির উপরে । ভীম খড়া হাতে এক লাফে সেই হাতির 
উপরে উঠিয়া, ভানুমান এবং হাতি উভয়কেই কাটিয়া ফেলিলেন। তারপর 
ভীম হাতি ঘোড়া যাহা সম্মুখে পান তাহাই খড়গ দিয়া খণ্ড-খণ্ড করেন। 
লাথির চোটে কত মানুষ পু'তিয়া গেল। হাটুর গুতায় কত যোদ্ধা ঠিকরাইয়া 
পড়িতে লাগিল। এ সকল কাণ্ড দেখিয়া কে কোথায় পালাইবে তাহা ঠিক 


করিতে পারিল না। 
তারপর ভীম কলিঙ্গ আর কেতুমানকে মারিয়া, ছুই হাজার সাত শত 


কলিঙ্গ-সেনা বধ করিলেন। 

আর একস্থানে দূর্যোধন অনেক যোদ্ধা লইয়া অভিমন্ুকে ঘিরিয়াছেন। 
অভিমন্ত্যর তাহাতে কিছুমাত্র ভয় নাই। কিন্তু অর্জুন যখন দেখিলেন যে, 
তাহার পুত্রকে দুরাত্মার! ঘিরিরা ফেলিয়াছে, তখন আর তিনি তাহার কাছে না 
আসিয়া থাকিতে পারিলেন না। এদিকে ভীগ্ম দ্রোণ প্রভৃতি বড় বড় বীরেরা 
অর্জুনকে আটকাইবার জন্য আসিয়া উপস্থিত। তখন অর্জুন এমনি ভয়ানক 
যুদ্ধ আরম্ভ করিলেন যে, তাহাকে আটকানো দূরে থাকুক, উহাদের নিজেদের 
প্রাণ বাচানোই ভার হইল। চারিদিকে খালি যোদ্ধাদের মাথা কাটিয়া 
পড়িতেছে, ইহা! ছাড়া আর কিছুই দেখা যায় না। সর্বনাশ উপস্থিত দেখিয়া 
ভীম্ম তাড়াতাড়ি দ্রোণাচার্ধকে ডাকিয়। বলিলেন, ‘এ দেখ, অর্জুন কী আরম্ভ 
করিয়াছে! আজ উহার সঙ্গে পারা যাইবে না। বেলাও শেষ হইয়াছে, 


শী যুদ্ধ থামাইয়া দাও ৷” 
কাজেই তখন যুদ্ধশেষের শিঙ্গ! বাজিয়। উঠিল; কৌরব সৈন্যরাও বলিল, 


‘আঃ, বীঁচিলাম !' 
পরদিন কৌরবের! গরু” ও পাণ্ডবের| ‘অর্ধচন্দ্র' ব্যুহ করিয়া দৈন্য 


সাজাইলেন। সেদিন ভীষ্ম, দ্ৰোণ, অর্জুন, দ্রৌপদীর পাঁচ পুত্র ভীম, 
ঘটোৎকচ, ধু, যুধিষ্ঠির, নকুল, সহদেব প্রভৃতি সকলেই খুব যুদ্ধ করেন। 


৯৪০০২ 


১৩০ ছেলেদের মহাভারত 


ইহা দেখিয়া দুৰ্যোধন ভীম্মকে বলিলেন, “সৈন্য সব মারা যাইতেছে, 


আর আপনারা চুপ করিয়া আছেন! তাহাতে বোধ হয় পাগুবদের উপকার 
করাই আপনাদের উদ্দেশ] । এমন জানিলে আমি কখনই যুদ্ধ করিতে 
আসিতাম না’ 

এ কথায় ভীগ্ম বলিলেন, পাণ্ডবেরা যে কত বড় বীর, তাহা! তোমাকে 
বার বার বলিয়াছি। আমি বুড়া মানুষ, তথাপি আমার যথাসাধ্য যুদ্ধ 
করিতেছি, দেখ ৷” 

এই বলিযা ভীষ্ম ক্রোধভরে এমনই যুদ্ধ আরম্ভ করিলেন যে, কাহার সাধ্য 
তাহার সামনে দাড়ায় ! চারিদিকে কেবল হায় হায়’, “রক্ষা কর”, “বাবা গো” 
এইরূপ শব্দ । পাণ্ডবপক্ষের এক-এক যোদ্ধার নাম করিয়া তিনি বলিলেন, 
‘এই তোমাকে কাটিলাম, আর অমনি তাহার মাথ! কাটিয়া পড়ে। সেই বুড়া 
মানুষ তখন এমনি বেগের সহিত ঘুরিয়া বেড়াইতেছিলেন যে, তাঁহার বাণই 
কেবল দেখা গিয়াছিল, কিন্তু তাহাকে দেখিতে পাওয়া! যায় নাই। . 

এইরূপ অবস্থা! দেখিয়া! কৃষ্ণ অর্জুনকে বলিলেন, অর্ভূন, এই তে! সময় ! 
তুমি যে বলিয়াছিলে ভীগ্ম দ্রোণ সকলকে মারিব ; এখন তোমার কথা রাখা» 
অর্জুন বলিলেন, “ভীম্মের নিকট রথ লইয়া! চলুন ৷ 


কিন্তু অর্জুন অনেক যুদ্ধ করিয়াও ভীষ্মকে পরাজিত করিতে পারিলেন না। . 


বুড়া বাণে বাণে কৃষ্ণ-অর্জুনকে ক্ষত-বিক্ষত করিয়া হাসিতে লাগিলেন। কৃষ্ণ 
বলিয়াছিলেন তিনি যুদ্ধ করিবেন না। কিন্তু ভীষ্মের কাণ্ড দেখিয়া তাহার মনে 
হইল যে, চুপ করিযু! থাকিলে বুঝি বাঁ তিনিই এখন পাণ্ডবদিগের সকলকে 
মারিয়া! শেষ করেন । কাজেই তিনি রাগে অস্থির হইয়া! বলিলেন, ‘আজই 
আমি কৌরবদিগের সকলকে মারিয়া যুধিষ্টিরকে রাজ! করিব 1 

এই বলিয়া! তিনি তাহার সেই নুদর্শন চক্র নামক আশ্চর্য অন্তর হাতে 
ভীগ্মকে মারিবার জন্য ছুটিয়া চলিলেন। ভী্মের তাহাতে কিছুমাত্র ভয় 
বা দুঃখের চিহ্ন দেখা গেল না। তিনি কৃষ্ণকে নমস্কার করিয়া বলিলেন, 
'তুমি সকল দেবতার শ্রেষ্ঠ তোমার হাতে মরিলে তো আমি অমনি স্বর্গে 
যাইব! এখনই আমাকে কাট !' 

এমন সময় অর্জুন নিতান্ত লজ্জিত ও কাতরভাবে আসিয়া কৃষ্ণের 
পায় ধরিয়া বলিলেন, ‘আপনি শাস্ত হউন, আমি আর যুদ্ধে অবহেলা! করিব 
না? এ কথায় কৃষ্ণ সম্তষ্ট হইয়া আবার আসিয়া ঘোড়ার রাশ হাতে 
লইলেন। ইহার পর সন্ধা পর্যন্ত অর্ভুন কী ভীষণ যুদ্ধ করিলেন তাহ! 
আর কী বলিব! তাঁহার গাণ্ডীব হইতে অদ্ভুত ইন্দ্-অন্ত্র প্রভৃতি অসংখ্য 
বাণ উক্কাধারার ন্যায় অবিরাম ছুটিয়া গিয়া! কৌরবদিগকে ধানের মত 


ভীন্মপর্ব 7 ১৩১ 


কাটিতে লাগিল । ভীষ্ম, দ্ৰোণ, কৃপ, শল্য, ভূরিশ্রবা, বাহলীক প্রভৃতি সকলে 
হারিয়া গেলেন। তাহা দেখিয়া কৌরব সৈন্তেরা সেই যে রণস্থল হইতে 
টেচাইয়া ছুট, শিবিরের ভিতর না গিয়া আর থামিল না। 

পরদিন আবার মহারণ আরম্ভ হইল। প্রথমে ভাঁগ্ম অর্জুন আর 
অভিমন্থ্ প্রভৃতি ঘোর যুদ্ধ করেন। তারপর পৃষ্টা কিছুকাল সংবমুনির 
পুত্রের সহিত ঘোর যুদ্ধ করিয়া, গদাঘাতে তাহার মাথা গু ডা করিয়া দেন। 

কিন্ত সেদিনকার যুদ্ধে বাস্তবিকই ভয়ানক কাণ্ড যদি কেহ করিয়া 
থাকেন, তবে তিনি ভীম। ভীম গদাঘাতে হাতি ঘোড়া রথী পদাতি 
সকলকে পিষিতে আরম্ভ করিলে দুর্যোধন তাহাকে মারিবার জন্য 
অনেকগুলি দৈন্য পাঠাইয়া দেন। সে সকল সৈন্য মারা গেলে কিছুকাল 
ভীম আর সাত্যকির সহিত অলম্বুষের যুদ্ধ চলে। তারপর দুর্যোধনের 
সহিত ভীমের দেখ! হয়। ছুর্যোধন একবার বাণাঘাতে ভীমকে অজ্ঞান 
করিয়া দেন। ভীম অবিলম্বে আবার উঠিয়া ছুর্যোধনকে মারেন আট বাণ, 
শল্যকে পঁচিশ । শল্য বেগতিক দেখিয়া তখনই পলায়ন করিলেন । 

তখন সোনানী, সুষেণ, জলসন্ধ, স্থলোচন, উগ্র» ভীমরথ, ভীম, বীরবাহু, 
আলোপুর, দুর্মু্খ,- দুলপধর্ষ, বিবিৎস্্। বিকট এবং যম নামক দুর্যৌধনের 
চৌদ্দ ভাই একসঙ্গে আসিয়া ভীমকে আক্রমণ করেন। ভীমের তাহাতে 
সন্তোষ ভিন্ন অসন্তোষের কোন কারণ ছিল না। তিনি তাহীদগকে 
হাতের কাছে পাইয়া মনের স্থুখে এক-একটি করিয়া সংহার করিতে 
লাগিলেন। প্রথমে সোনানী, তারপর জলসন্ধ, তারপর সুষেণ, তারপর 
উগ্র, বীরবাহু, ভীমরথ ও সুলোচন__দেখিতে দেখিতে সাতটি প্রাণ গেল। 
ইহার পর অর বাকি সাতটির উ্ধ্ব বাসে পলায়ন ভিন্ন উপায় রহিল না। 

এ সকল কাণ্ড দেখিয়! ভীগ্ম কৌরবদিগকে কহিলেন, ‘এঁ দেখ, ভীম 
বোকাগুলিকে পাইয়া একেবারে শেষ করিলেন, তোমরা শীঘ্র যাও !' 
সে কথায় ভগদত্ত ভীমকে আক্রমণ করিয়া খানিক যুদ্ধের পর একবার 
তাহাকে অজ্ঞান করিয়া ফেলিলেন। ভীম অজ্ঞান হওয়ামাত্রই বিশাল 
বিশাল হাতির উপরে অগণ্য রাক্ষস লইয়া ঘোর বেগে ঘটোৎকচ আসিয়া 
উপস্থিত। তখন ভগদত্তকে বাঁচানো কঠিন হইল। ততক্ষণে সন্ধ্যাও 
হইয়া আদিতেছে। সুতরাং ভীগ্ম তাড়াতাড়ি যুদ্ধ শেষ করিয়া সেদিনকার 
মতন কৌরবদিগরকে ঘটোৎকচের হাত হইতে রক্ষা করিলেন। 

পরদিন প্রভাতে কৌরবের! ‘মকর’ ব্যুহ ও পাণ্ডবের| 'শ্ঠেন' ব্যুহ রচনা! 
করিয়া যুদ্ধে প্রবৃত্ত হইলেন। 

প্রথমে ভীমার্জুন আর ভীয্মের যুদ্ধ হইল» তারপর দ্রোণ আর 


3২ ছেলেদের মহাভারত 


সাত্যকির। সাত্যকি দ্রোণের হাতে একটু জব্দ হইয়া আসিলে ভীম 
দ্রোণকে অনেক বাণ মারিয়া তাহাকে ছাড়াইয়া দেন। ইহাতে ভীন্ম দ্রোণ 
শল্য রোষভরে ভীমকে আক্রমণ করায়, অভিমন্ত্যু দ্রৌপদীর পুত্রগণনহ 
. ভীমের সাহায্য করিতে লাগিলেন। 
এমন সময় শিখণ্ডী ধনূর্বাণ হাতে ভীম্মকে আক্রমন করিলেন। কিন্ত 
ভীম্ম তো তাহার সহিত যুদ্ধ করিবেন না। শিখণ্ী যতই বাণ মারেন, 
ভীম্মের তাহাতে ভ্রক্ষেপ নাই। ততক্ষণে দ্রোণ সেখানে আসিয়া উপস্থিত 
হওয়ায় শিখণ্তীকে পলায়ন করিতে হইল। 
তারপর সকলে যুদ্ধে মাতিয়া রণস্থলে ভীষণ কাণ্ড উপস্থিত করিলেন। 
বেলা যায়, তথাপি যুদ্ধের বিরাম নাই। সেদিন সাত্যকি দুর্যোধনের 
' অনেক সৈন্য মারেন। ছুর্যোধন দশ হাজার সৈন্য পাঠাইয়া তাহাকে 
থামাইতে চেষ্টা করিয়াছিলেন। সেই দশ হাজার সৈন্যও তাঁহার হাতে 
মারা গেল । 
সেই সময় ভূরিশ্রবা আসিয়া সাত্যকিকে ঘোরতররূপে আক্রমণ করাতে 
তাহার সঙ্গের লোকেরা তাহাকে ফেলিয়া পলায়ন করিল। সাত্যকির দশ 
পুত্র তাহার সাহায্যের জন্য ছুটিয়া আসিলেন। কিন্তু ভূরিশ্রবার বজ্্সম 
বাণের আঘাতে দেখিতে দেখিতে তাহাদের দেহ চূর্ণ হইয়া গেল। ভারপর 
বেলা আর অতি অল্পই অবশিষ্ট ছিল, কিন্ত এই অল্প সময়ের মধ্যেই অর্জুন 
পঁচিশ হাজার মহারথী মাবিয়া শেষ করিলেন। এইবূপে সেদিনকার যুদ্ধ 
শেষ হইল । 
পরদিন পাুবদের “মকর” ব্যুহ এবং কৌরবদের “ক্রোধ ব্যুহ করিয়া 
দৈন্য সাজানো হইল । সেদিনের যুদ্ধে ভীম এবং খায়ের যে বীরত্ব দেখা 
গিয়াছিল তাহার তুলন। দুর্লভ । ভীমকে দেখিতে পাইয়াই দুঃশাসন তাহার 
আর বারটি ভাইকে ডাকিয়া বলিলেন, «এস ভাইসকল, আজ ইহাদের মারিব ” 
তখন হাজার হাজার রথী লইয়া! তের ভাই ভীমকে আক্রমণ করিলেন। 
ভীমের তাহা গ্রাহই হইল না। তিনি ভাবিলেন, আগে রথীগুলিকে শেষ 
করিয়া! লই। তারপর তিনি গদ! হাতে রথ হইতে নামিয়া একদিক হইতে 
কৌরব সৈন্য মারিতে আরম্ভ করিলেন। 
এদিকে ছা যুদ্ধ করিতে করিতে সেখানে আসিয়া! ভীমের শুন 
রথখানি দেখিয়া ব্যস্তভাবে সারথিকে জিজ্ঞাসা করিলেন, “হায় হায়! শূন্য 
রথ কেন? ভীম কোথায়? 
সারথি বলিল, ‘তিনি কৌরব সৈন্য মারিবার জন্য গদ! হাতে নামিয়া 
গিয়াছেন।? 


ভীম্ষপব ১৩৩ 


ভীম যে পথে গিয়াছেন, গদার ঘায়ে ক্রমাগত হাতি মারিয়া গিয়াছেন। 
সেই হাতিগুলি দেখিয়া তাহাকে খুজিয়া বাহির করিতে বিলম্ব হইল না। 
ভীম তখন ছোট ছোট সৈন্য শেষ করিয়া রাজা মারিতে ব্যস্ত। অতঃপর 
তাহারা দুইজনে মিলিয়া যুদ্ধ আরম্ভ করিলেন। এই সময়ে দুর্যোধনের 
কতকগুলি ভাই সেখানে আসিয়া উপস্থিত হইবামাত্ৰ ধৃষ্যদ্যুয় সন্মোহন অস্ত্র 
দ্বারা তাহাদিগকে অজ্ঞান করিয়া ফেলাতে বেচারারা যুদ্ধ করিতে পাইল না। 
ইহার পর. প্রোণ ধৃষ্টদ্যুয্নের সহিত যুদ্ধ আরম্ভ করিয়া পাণ্ডবদিগকে বড়ই 
অস্থির করিয়া তোলেন। পাগুবগণ কিছুতেই তখন তাহাকে বারণ করিতে 
পারেন নাই। তারপর ভীষ্ম আর অর্জুনের কিছুকাল ভয়ানক যুদ্ধ হয়। 
এইরূপে সমস্ত দিনই নানা স্থানে তুমুল যুদ্ধ হইয়াছিল, কিন্তু কোন বিশেষ 
ঘটনা সেদিন ঘটে নাই৷ 

সেদিনকার যুদ্ধ শেষ হইলে, যুধিষ্ঠির ভীম আর ুষ্টত্যয়কে আদর করিয়া 
মনের সুখে শিবিরে গেলেন। 

পরদিন কৌরবদিগের হইল “মণ্ডপ” ব্যুহ আর পাগুবদের ‘বজ্র’ বৃহ । 
সেদিন প্রথম বেলায় বিরাটের পুত্র শঙ্খ দ্রোণের হাতে মারা যান। 

সাত্যকি আর অলম্বুষে সেদিন খুব যুদ্ধ হইয়াছিল । অলম্কৃষ রাক্ষম, ঘোর 
মায়াবী ; তাই সে আগে মায়া দ্বারা সাত্যকিকে ভূলাইতে চেষ্টা করে। কিন্ত 
সাত্যকি অর্জুনের ছাত্র, তাহার নিকট ইন্দ্র-অস্ত্র শিক্ষা করিয়াছিলেন। সেই 
ইন্দ্-অস্ত্র দিয়া তিনি রাক্ষসের সকল মায়া উড়াইয়া দিলেন। তখন সে 
পলাইতে পারিলে বাঁচে । 

অর্জনের পুত্র ইরাবান বিন্দ ও অন্ুবিন্দের সহিত যুদ্ধ করিয়া তাহাদিগকে 
পরাজিত করেন । ঘটোৎকচ ভগদত্তকে আক্রমণ করিয়াছিল । কিন্তু ভগদত্ত 
অসাধারণ যোদ্ধা, তাহার যুদ্ধ কেহ সহিতে পারে নাই। ঘটোৎকচ কিছুকাল 
তাঁহার সঙ্গে তেজের সহিত যুদ্ধ করিয়া শেষে পলায়ন করিতে বাধ্য 
হইল । 

শল্য সেদিন নকুল ও সহদেবকে আক্রমণ করিতে গিয়া একটু জব্দ হন। 
মেঘ যেমন সূর্যকে টাকে, সহদেবও তেমনি করিয়া! বাণের ছানা শল্যকে ঢাকিযা 
ফেলিলেন। শল্য সহদেবের মামা ; কাজেই তাহার বাণে আচ্ছন্ন হইয়াও 
তিনি অতিশয় সন্তষ্ট হইলেন। খানিক বেশ জোরের সহিত যুদ্ধ চলিয়াছিল। 
তারপর অহদেবের এক বাণ খাইয়া শল্য আর বসিয়া থাকিতে পাঁরিলেন না। 
সারথি দেখিল মদ্রবাজ অজ্ঞান হইয়া গিয়াছেন, সুতরাং সে রথ লইয়। প্রস্থান 
করিল। 

বেল! ছুই প্রহরের সময় শ্রুতায়ু যুধিষ্টিরের বাণ খাইয়া পলায়ন করেন। 


১৩৪ ছেলেদের মহাভারত 


ভীগ্ম দ্ৰোণ আর অর্জুনও সেদিন বহু সৈন্য বধ করেন। তারপর ক্রমে সন্ধা! 
হইল, দেদিনকার যুদ্ধও থামিল। 

পরদিন প্রাতে কৌরবের! সাগরের মত ভয়ানক এক বহ প্রস্তুত 
করিলেন। তাহা দেখিয়া যুধিষ্ঠির ধৃষ্টহ্যুয়কে বলিলেন, ‘তুমি “শৃঙ্গাটক” 
বাহ রচনা কর।’ সেদিন সকালবেলা ভীষ্ম অসীম তেজের সহিত যুদ্ধ 
করিতে লাগিলেন। সে সময়ে এক ভীম ছাড়া এমন" কেহই উপস্থিত ছিল 
না যে তাহাকে আটকায়। ভীম ভীগ্মকে আক্রমণ করিলেন, আর দুর্যোধন 
জ্রাতাগণ-সহ তাহাকে রক্ষা করিতে লাগিলেন। ভীমের প্রথম কাজ হইল 
ভীগ্মের সারথিটিকে সংহার করা । সারথি নাই, ঘোড়া কে থামাইবে ? 
তাহার! রথ লইয়া রণস্থলময় ছুটাছুটি করিতেছে। সেই ফাকে ভীমও 
ছুর্যোধনের ভাই সুনাভের মাথাটি কাটিয়া বসিয়া! আছেন। 

স্থনাভের মৃত্যুতে আদিত্যকেতু, বহ্বাশী, কুণ্ডধার, মহোদর, অপরাজিত 
পণ্ডিত ও'বিশালাক্ষ নামক দুর্যোধনের আর সাত ভাই ক্ষেপিয়া ভীমকে 
মারিতে লাগিলেন। ভীম তাহাদিগকে সম্মুখে পাইয়া আর সংহার করিতে 
বিলম্ব করিলেন না । 

তাহা দেখিয়া দুৰ্যোধন কাদিতে কীদিতে ভীগ্মকে বলিলেন, 'দাদামহাশয়, 
Xe তো ভাইগুলিকে মারিয়া ফেলিল। আপনার যুদ্ধে উৎসাহ 

fe 

ভীষ্ম বলিলেন, ‘আগে কথা শুন নাই । ভীম কি তোমাদিগকে পাইলে 
ছাড়িবে? আমি আর দ্রোণ যথাসাধ্য যুদ্ধ করিতেছি, করিবও 1» 

অর্জুনের পুত্র ইরাবান সেদিন অসাধারণ বীরদ দেখাইয়াছিলেন। 


জনে মিলিয়! চারিদিক হইতে মারেন, কাজেই ইরাবান প্রথমে তাহাদিগকে 
কিছু করিয়া উঠিতে পারেন নাই। তাহার শরীর অস্ত্রের আঘাতে ক্ষত-বিক্ষত 
হইয়া গেল, দর-দর ধারে রক্ত পড়িতে লাগিল। তখন ইরাবান অসিচর্স 
( খড়া ও টাল ) হাতে রথ হইতে নামিলেন । শক্ররা এই স্থযোগে তাহাকে 
মারিতে চেষ্টার ত্রুটি করে নাই। কিন্তু তাহারা আর কোন অনিষ্ট করিবার 
পূর্বে শকুনি ছাড়া তাহাদের আর সকলে ইরাবানের খড়ো খণ্ড-খণ্ড হইয়া 
গেল। ভাইদিগের মৃত্যুতে শকুনি পলায়ন করিলেন । দুৰ্যোধন ইরাবানকে 
মারিবার নিমিত্ত আর্যশৃঙ্গ নামক এক ভয়ংকর রাক্ষমকে পাঠাইয়া দিলেন। 
মা যুদ্ধ করিতে আসিয়াই মায়াবলে দুই হাজার অশ্বারোহী রাক্ষস আনিয়া 
ফেলিল। বাক্ষসের দল যুদ্ধ করিতেছে, সেই অবসরে মায়াবী আর্ধশুঙ্গ 
আকাশে উড়িয়া গিয়াছে। কিন্তু ইরাবানও মায়া জানিতেন, কাজেই আকাশে 


ভীম্মপর্ব ১৩৫ 


উঠিয়াও রাক্ষস তীহার কিছু করিতে পারিল না। তিনি ঘড়া দিয়া দুষ্টকে 
ক্ষত-বিক্ষত করিতে লাগিলেন। ট 
_. ইরাবান নাগের দেশের লোক। নাগেরা যুদ্ধের সংবাদ পাইয়া দলে 
দলে তাহার সাহায্য করিতে আসিয়া উপস্থিত হইল। রাক্ষসও তখন গরুড 
হইয়া সে সকল সাপ গিলিতে আরম্ভ করিল । 

হায় ! ইহাতে কী সর্নাশই হইল ! এই ব্যাপার দেখিয়া ইরাবান এমন 
আশ্চৰ্য হইয়া গেলেন যে, মুহুর্তের জন্য তিনি হতভম্ব হইয়া গেলেন। সেই 
সুযোগে দুষ্ট রাক্ষম তাহার মাথা কাটিয়া ফেলিল। 

অর্জুন অন্যদিকে ভয়ানক যুদ্ধে ব্যস্ত । ইরাবানের মৃত্যুর কথা তিনি তখন 
জানিতে পারিলেন না। ভীষ্ম দ্রোণ ভীম দ্রুপদ প্রভৃতিও তখন প্রত্যেকে 
হাজার হাজার করিয়া সৈন্য মারিতেছেন। সে সময়ের অবস্থা কী ভীষণ! 
যোদ্ধাদিগের কী বিষম রাগ, যেন সকলকে ভূতে পাইয়াছে। ঘটোৎকচ ভীষ্ম 
দ্রোণ ভগদত্ত ইহারা সকলেই অতি অদ্ভুত বীরত্ব দেখাইলেন। সেদিন 
বিকালবেলায় অর্ধেক যুদ্ধ ঘটোৎকচ একেলাই করিয়াছিল। তখন তাহার 
ভয় ঝ ক্লান্তি কিছুই দেখা যায় নাই। 

ভীমকে মারিবার জন্য দুর্যোধনের ভ্রাতারা দ্রোণকে সহায় করিয়া খুবই 
তেজের সহিত যুদ্ধ করিতে আসেন। কিন্তু ভীম যখন দ্রোণের সাক্ষাতেই 
তাহাদের এক-একটি করিয়া, ক্রমাগত বুটোরস্ক, কুণ্ডলী, অনাধৃয্য, কুণ্ভেদী, 
বৈরাট, বিশালাক্ষ, দীৰ্ঘবাহু, সুবাহু ও কনকধবজ এই নয়টিকে বধ করিলেন, 
তখন অবশিষ্টেরা তাহাকে সাক্ষাৎ যমের মত ভাবিয়া আর পালাইবার পথ 
পান না। 

ইহারা পলাইয়া গেলে ভীম অন্তান্ত যোদ্ধাগণকে মারিতে আরম্ভ . 
করিলেন। তখন ভীগ্ম দ্রোণ ভগদত্ত ও কৃপ-_ইহাদের সাধ্য হইল না যে, 
তাহাকে বারণ করেন। 

রাত্রি রহিল, তথাপি যুদ্ধের শেষ নাই। ঘোর অন্ধকার হইলে তবে 
সেদিন সকলে শিবিরে গেলেন। 

রাত্রিতে দুর্যোধন কর্ণ আর শকুনিকে বলিলেন, পাণ্ডবদিগকে কেহই 
মারিতে পারিতেছে না, তাহার কারণ কী ? আমার মনে বড়ই ভয় হইয়াছে? 

একথা কর্ণ বলিলেন, ‘ভীষ্ম কেবল বড়াই করেন, আসলে তাঁহার ক্ষমতা 
নাই। উহাকে অস্ত্র পরিত্যাগ করিতে বলুন, দেখিবেন আমি ছু-দিনের মধ্যে 
পাণগুবদিগকে মারিয়া! শেষ করিব ।' ৃ 

দূর্যোধন তখন ভীয্মের শিবিরে গিয়া তাহাকে প্রণামপূর্বক বলিলেন, 
দাঁদামহাশয়, পাণ্ডবদিগকে মারিতে এত বিলম্ব করিতেছেন কেন? আপনার 


১৩৬ - ছেলেদের মহাভারত 


যদি তাহাদিগকে মারিতে ইচ্ডা না থাকে, তবে না-হয় একবার কর্ণকৈ বলিয়া 
দেখুন না! তিনি তাহাদিগকে বধ করিবেন? ৃ 

এমন অপমানের কথায় ভীয্মের মনে যে নিতান্তই ক্লেশ হইবে, তাহা 
আশ্চর্য কী! তিনি খানিক চক্ষু বুজিয়া চুপ করিয়া রহিলেন; তারপর 
বলিলেন, “আমি প্রাণপণে তোমার উপকার করিতেছি, তথাপি তুমি কেন 
আমাকে এমন কঠিন কথা কহিতেছ? যে পাগুবেরা খাণ্ডবদাহন করিল, 
নিবাত কবচগণকে মারিল, তোমাকে গন্ধের হাত হইতে বাঁচাইল, বিরাটের 
দেশে তোমাদিগকে হারাইয়া গরু ছাড়াইয়া লইল আর তোমাদের পোশাক 
লইয়া উত্তরাকে পুতুল খেলিতে দিল, তাহারা যে অসাধারণ বীর ইহা বুঝিতে 
পার না? যাহা হউক, কাল আমি এমন যুদ্ধ করিব যে, লোকে চিরদিন সেই 
বুদ্ধের কথা বলিবে ৷ 

পরদিন যুদ্ধ বড়ই ভয়ানক হইল ৷ সকালবেলায় দ্রৌপদীর পাঁচ পুত্ৰ 
আর অভিমন্থ্যকে মারিতে আসিয়া রাক্ষস অলম্বুষ খুব জব্দ হয়। তারপর 
দ্ৰোণ অর্জুন সাত্যকি ও অশ্বত্থামা প্রভৃতি অনেকক্ষণ যুদ্ধ করেন। মধ্যাহ্ুকাল 
হইতে যুদ্ধ ক্রমেই ঘোরতর হইয়া উঠিতে লাগিল। অর্জুন তখন এমন যুদ্ধ 
করিয়াছিলেন যে, কৌরব সৈন্যের! পলাইবারও অবসর পায় নাই। 

কিন্তু শেষবেলায একেলা ভীগ্ম পাণ্ডবদিগকে একেবারে অস্থির করিয়া 
তুলিলেন। কাহারও আর এমন ক্ষমতা হইল না যে, তাহাকে আটকায়। 
ভীমের ধরুষ্টঙকার অন্য সকল শব্দকে ডুবাইয়া দিল। তাহার বাণ যাহার 
গায়ে লাগিল, তাহাকে ভেদ না করিয়া ছাড়িল না। পাণ্ডব সৈন্যরা অন্ত 
ফেলিয়া এলো চুলে ট্যাচাইয়া পলাইতে লাগিল। কাহার সাধ্য তাহাদিগকে 

! কৃষ্ণ ক্রমাগত অর্জুনকে বলিতেছেন, ‘অর্জুন, কী দেখিতেছে? 

ভীগ্রকে মার 1 

অর্জুন বলিলেন, ‘রাজ্যের জন্য যদি এমন কাজই করিতে হয়, তবে আর 
বনে গিয়া ক্লেশ পাইলাম কেন? আচ্ছা চলুন, আপনার কথাই রাখিতেছি।, 
কিন্তু অর্জুন কিছুতেই ভীগ্মকে বারণ করিতে পারিলেন না। তাহা 
দেখিয়া ক চাবুক হাতে নিজেই ভীত্মকে মারিতে চলিলেন। ইহাতে 
অঞ্জন লজ্জিত হইয়া আরও উৎসাহের সহিত যুদ্ধ আরম্ভ করিলেন বটে, কিন্ত 
তাহাতে ভীদ্মের তেজ কমা ঘুরে থাকুক, বোধ হইল যেন আরও বাড়িয়া 
গিয়াছে। আগুন লাগিলে উলুবনের যেমন দশ! হয়, ভী্ের হাতে পড়িয়া 
পাণ্ডব সৈন্যদেরও প্রায় তেমনি' হইল। 


যতক্ষণ আলো! ছিল, ততক্ষণ ভীষ্ন এইরূপ করিয়া যুদ্ধ করেন। তারপর 
অন্ধকার আসিয়া সৈন্যদের বাঁচাইয়! দিল। 


ভীন্পর্ব ; ত 


সে রাত্রে পাণ্ডবেরা ভীষ্মের নিকট গিয়া তাহাকে প্রণামপূর্বক কাতরভাবে 
বলিলেন, 'দাদামহাশয়, আমরা তো কিছুতেই আপনার সঙ্গে পারিয়া উঠিতেছি 
না। আমাদের রাজ্য পাওয়ার কী উপায় হইবে? আর, কত লোক যে 
মরিতেছে, তাহাই বা কিরূপে বারণ হইবে? আপনাকে বধ করিবার উপায় 
বলিয়!| দিন৷’ 

ভীষ্ম বলিলেন, ‘আমার হাতে অস্ত্র থাকিলে দেবতারাও আমাকে পরাজয় 
করিতে পারেন না। আমি অন্ত্র ত্যাগ করিলে আমাকে মারা সম্ভব হইতে 
পারে। সুতরাং এক উপায় বলিয়া দিই। শিখণ্ডীকে দেখিলে আমি অস্ত্র 
ত্যাগ করি, অর্জুন এই শিখণ্ডীকে সম্মুখে রাখিয়া আমার গায় বাণ মারুক। 
এই আমার বধের উপায়। আমি অনুমতি দিতেছি, তোমরা মনের সুখে 
আমায় প্রহার কর। আমার এই কথামত কাজ করিলে নিশ্চয় তোমাদের 
জয়লাভ হইবে 7 

. এইরূপ কথাবার্তার পর পাণ্ুবেরা সেখান হইতে চলিয়া আসিলেন। 
শিবিরে আসিয়া অর্জুন কৃষ্ণকে বলিলেন, “ছেলেবেলায় খেলা করিতে করিতে 
ধূলা-সুদ্ধ দাদামশায়কে জড়াইয়া ধরিয়া তাহার গায় ধুলা মাখাইয়া দিতাম, 
কোলে উঠিয়া ডাকিতাম, “বাবা।৮ তিনি বলিতেন, “আমি তোমার বাবা 
নই, তোমার বাবার বাবা ৷” সেই দাদামহাশয়কে কী করিয়া মারিব? আমি 
তাহা পারিব না। মরি সেও ভাল)” 

যাহা হউক, কৃষ্ণের উপদেশে অর্জুনের মনের এই দুঃখ শীত্রই দূর হইয়া 
গেল। ভী্মকে না মারিলে জয় নাই, সুতরাং যে উপায়ে হউক, তাহাকে 
মারিতে হইবে ৷ 

রাত্রি প্রভাত হইলে পাণুবেরা রণবা্য বাজাইয়া যুদ্ধের জন্য প্রস্তুত 
হইলেন। আজ শিখণ্ডী সকলের আগে, অপর যোদ্ধারা তাহার পশ্চাতে। যুদ্ধ 
আরম্ত হইবামাত্র ভীষ্ম পূর্বদিনের ন্যায় একথার হইতে পাণ্ডব সৈন্য শেষ করিতে 
লাগিলেন । শিখণ্ডী তাহাকে বারণ করিবার জন্য ক্রমাগত বাণ মারিতেছেন, 
তাহাতে তাহার জক্ষেপমাত্র নাই। শিখণ্ীর বাণ খাইয়া তিনি হাসেন আর 
বলেন, “তোমার ব1 খুশি কর, আমি তোমার সহিত যুদ্ধ করিব না)' 

শিখণ্ডী তাহার উত্তরে বলিলেন, ‘তুমি যুদ্ধ কর আর না কর, আমার হাতে 
আজ তোমার রক্ষা নাই ! 

এইবূপে শিখণ্ডী ভীগ্মকে বাণ মারিতেছেন, আর ভীষ্ম তাহার দিকে না! 
তাকাইয়া ক্রমাগত পাণবদিগের সৈন্য মারিতেছেন। পাগুবেরা তাহাকে 
কোনমতেই বারণ করিতে পারিতেছেন না । তাহ! দেখিয়া অর্জুন মহা-রোষে 
কৌরব সৈন্য মারিতে আরম্ভ করিলেন । 


১৩৮: ছেলেদের মহাভারত 


_ছুর্যোধনের নিজের এমন ক্ষমতা নাই যে, তিনি অর্জুনকে আটকান 
কাজেই তিনি ভী্মকে বলিলেন, 'দাদামহাশয়, অর্জুন তো সব মারিয়া শেষ 
করিল, আপনি ভাল করিয়া যুদ্ধ করুন !' 

তাহা শুনিয়া ভীষ্ম বলিলেন, “আমি তোমাদের নিকট প্রতিজ্ঞা করিয়া- 
ছিলাম যে, রোজ দশ হাজার সৈন্য মারিব। সেইমত আমি রোজ দশ 
হাজার সৈন্য মারিয়াছি। আজ যুদ্ধে প্রাণ দিয়া, তুমি যে এতদিন আমাকে 
অন্ন দিয়াছ সেই খণ শোধ করিব !' 1 

এই বলিয়া তিনি প্রাণপণে যুদ্ধ আরম্ভ করিলেন। | 

এদিকে শিখণ্ডীর বাণের বিরাম নাই। অর্জুন ক্রমাগত তাঁহাকে উৎসাহ 
দিয়া বলিতেছেন, ‘ভয় নাই ! দাদামহাশয়কে আক্রমণ কর। আমি বাণ 
মারিয়া তাহাকে বধ করিব 

অর্জুনকে বারণ করিবার জন্য দুঃশাসন প্রাণপণে চেষ্টা করিতেছেন । 
কিন্ত খানিক যুদ্ধের পরেই অর্জুনের বাণ সহিতে না পারিয়া ভীন্সের রথে গিয়া 
তাহাকে আশ্রয় লইতে হইয়াছে। 

এদিকে ভগদত্ত কৃপ শল্য কৃতবর্ষাবিন্দ অনুবিন্দ জয়দ্রধ চিত্রসেন বিকর্ণ 
ও দুর্ষণ ইহারা সকলে মিলিয়া ভীমকে আক্রমণ করিয়াও তাহার কিছুই 
করিতে পারেন নাই। তাঁহাদের হাজার হাজার বাণ সহা করিয়া ভীম 
তাঁহাদের সকলকে বাণে বাণে অস্থির করিয়া দিয়াছেন। 


যুধিষ্ঠির এই সময়ে তীন্মের খুব কাছে ছিলেন। তাহাকে দেখিয়া ভীষ্ম 
১ ‘যুধিষ্ঠির, অনেক প্রাণী বধ করিয়াছি, আমার আর বাঁচিয়া থাকিতে 
ইচ্ছা নাই। আমাকে যদি সুখী করিতে চাহ, তবে শীঘ্রই অর্জুনকে লইয়া! 
আমাকে বধ কর ৷? 
যুধিষ্ঠির ভীম্মের মনের ভাব বুঝিতে পারিয়া সকলকে ডাকিয়া বলিলেন, 
ভীম্মের সহিত যুদ্ধে জয়লাভ করিতে হইবে ৷” 
ইহার পর হইতে শিখণ্ডীকে সম্মুখে রাখিয়া পাণ্ডবগণ ভীন্মের বধের জন্য 
প্রাণপণ চেষ্টা করিতে লাগিলেন। কৌরবরাও সকলে মিলিয়া তাহাদিগকে 
বাধা দিবার কোনরূপ আঁয়োজনই করিতে বাকি রাখিলেন না। তখন 
কিরূপ ঘোরতর যুদ্ধ হইয়াছিল, তাহা বর্ণন! করিবার শক্তি আমার নাই। 
আর ভীম্মের কথা কী বলিব । “আজ মরিতেই হইবে” এই তাঁহার প্রতিজ্ঞা ৷ 


ভীন্ষপর্ ১৩৯ 


যেমন করিয়া! মরিলে ক্ষত্রিয় স্বর্গে যায়, সেইরূপ করিয়া মরিতে হইবে । 
রণস্থলে ধর্মযুদ্ধে শত্রু সংহার করিতে করিতে প্রাণ দেওয়া অপেক্ষা ক্ষত্রিয়ের 
আর গৌরবের কথা হইতে পারে না। ভীক্মের ন্যায় মহাবীর ও মহাপুরুষ, 
আজ সেই গৌরবের সুযোগ পাইয়া আর তাহা ছাড়িতে প্রস্তুত নহেন। 
তাই তিনি আজ মবিবার জন্য যুদ্ধ করিতেছেন। এ দেখ, পাঁগুবদের 
দলের সোম নামক সৈন্যগণ দেখিতে দেখিতে তাহার বাণে শেষ হইয়া 
গেল। এ শুন, মেঘ-গর্জনের ন্যায় তাহার ধনুকের শব্দ অবিরাম শুনা 
যাইতেছে। কৃষ্ণ অর্জুন আর শিখণ্ডী ব্যতীত আর কেহই সেই ধনুকের 
সন্মুখে টিকিতে পারিতেছেন না। 

শিখণ্ডী ভীয্মের বুকে দশ বাণ মারিলেন।. ভীষ্ম তাহা গ্রাহ্া করিলেন 
না। অর্জুন ক্রমাগত তাঁহাকে বলিতেছেন, “মার মার!’ শিখণ্ডী উৎসাহ 
পাইয়া বাণে বাণে ভীম্মকে আচ্ছন্ন করিয়া ফেলিলেন। সেই মহাপুরুষ 
সে সকল বানের দিকে ভ্রক্ষেপ না করিয়া, একদিকে অর্জুনকে নিবারণ 
আর একদিকে পাণ্ডব-সৈন্য সংহার করিতে ব্যস্ত ৷ 

এই সময়ে দুঃশাসন একা! পাগুবদিগের সকলের সঙ্গে যুদ্ধ করিয়া ভীত্মকে 
রক্ষা করিতেছিলেন। তখন তাঁহার বীরত্ব দেখিয়া কেহই প্রশংসা না 
করিয়া থাকিতে পারে নাই। অন ভিন আর কেহই তীহাকে এড়াইয়া! 
যাইতে পারিল না । 

শিখণ্ডী ভীম্মকে বাণ যারিতে এক মুহূর্ত অবহেলা করিতেছেন না। 
ভীষ্ম হাসিতে হাসিতে তাহার সকল বাণ অগ্রাহ্া করিয়া ক্রমাগত পাণ্ডব- | 
সৈন্য বধ করিতেছেন। দূর্যোধন প্রভৃতি সকলে প্রীণপণে ভীন্মের 
সাহায্যের জন্য ব্যস্ত ; কিন্তু অর্জুনের তেজে তাহাদের সকল চেষ্টাই বিফল 
হইতেছে। অর্জুনের গাঁণ্ডীব হইতে ভীষণ বাণ-ুষ্টির আর বিরাম নাই, 
কৌরব সৈন্যদের আর বুঝি কিছু অবশিষ্ট থাকিল না! কপ শল্য দুঃশাসন 
বিকর্ণও বিংশতি সকলেই পলাইয়া গেলেন। মৃতদেহে রণস্থল ছাইয়া 
গেল । 

কিন্তু ভী্প একাই যে অদ্ভুত কাজ করিতেছিলেন, অন্যেরা পলাইযা 
যাওয়াতে তাহার কিছুমাত্র ক্ষতি হইল না। 

অর্জুনের কাছে পাণ্ডব পক্ষের যে সকল রাজা ছিলেন, ভীগ্ম তাহাদের 
সকলকেই মারিয়া শেষ করেন। দশ হাজার গজীরোহী, সাত জন 
মহারথ, চৌদ্দ হাজার পদাতি, এক হাজার হাতি, দশ হাজার ঘোড়া, তাহা 
ছাড়া বিরাটের ভাই শতানীক প্রভৃতি হাজার হাজার যোদ্ধা সেদিন তীহার 


হাতে মারা যান। 


১৪০ ছেলেদের মহাভারত 


এমন সময় কৃষ্ণ অর্জুনকে বলিলেন, ‘অর্জুন, তুমি শীত্র ভীষ্মকে বারণ 
কর। উহাকে মারিতে পারিলেই জয় হইবে)” 

অমনি অর্জুন বাণে বাণে ভীক্মকে আচ্ছন্ন করিলেন। ভীগ্মও সে সকল বাণ 
খণ্ড খণ্ড করিতে কিছুমাত্র বিলম্ব করিলেন না। তারপর ভীম ধুষ্টায় অভিমন্্া 
সাত্যকি ঘটোৎকচ প্রভৃতি পাণ্ডব পক্ষের সকলে তাঁহার বাণে অস্থির হইয়া 
উঠিতে অর্জন তাহাদিগকে রক্ষা করিলেন । 

শিখণ্ডীর বিশ্রাম নাই, আবার অর্জুন তাহার সহায্য করিতেছেন । 

সাত্যকি চেকিতান ধায় বির।ট দ্রুপদ নকুল সহদেব অভিমনুও দ্রৌপদীর 
পুত্ৰগণ প্রভৃতি সকলে মিলিয়াও তাহাকে বাণ মারিতে ক্রটি করিতেছেন না । 
তথাপি ভীষ্ম কিছুমাত্র কাতর নহেন। তাহার যুদ্ধ তেমনি চলিয়াছে। 

এমন সময় অর্জুন ভীগ্মের ধনুক কাটিয়া ফেলিলেন। তাহা দেখিয়া দ্রোণ 
কুতবর্মী জয়দ্ৰথ ভূরিশ্রবা শল শল্য ও ভগদত্ত মিলিয়া অর্জুনকে আক্রমণ 
করিতে যাওয়ায়, সাত্যকি ভীম ধৃষ্টগ্যয় বিরাট ঘটোৎকচ আর অভিমন্থ্য 
অর্জুনের সাহায্যের জন্য ছুটিয়৷ আসিলেন ৷ 

এদিকে শিখণ্ডী বাণে বাণে ভীগ্মকে আচ্ছন্ন করিয়াছেন। ভীষ্ম ধন্থুক হাতে 
লইলেই অৰ্জুন তাহ! কাটিয়া ফেলিতেছেন। তাহাতে ভীষ্ম এক শক্তি ছু'ড়িযা 
মারিলে তাহাও তিনি কাটিতে বাকি রাখেন নাই। 

তখন ভীগ্ম মনে মনে বলিলেন, ‘কৃষ্ণ না থাকিলে এখনও আমি এক বাণেই 
পাগুবদিগকে মারিতে পারি। কিন্তু আমি পাওুবদিগকে মারিব না, শিখণ্ডীর 

যুব করিব না। এই আমার মরিবার সুযোগ 1» 

ভীয্মের মনের ভাব বুঝিতে পারিয়া অপর বন্থগণ আকাশ হইতে বলিলেন, 
তাহাই ঠিক ভীন্ম, আর যুদ্ধে কাজ নাই ৷’ 

“কথায় স্বর্গে দুন্দুভি বাজিয়া উঠিল। দেবতারা ভীঙ্ষের উপর 
পুষ্টি করিতে লাগিলেন। আর এই সময় হইতে ভীগ্ম অর্থুনের সহিত 
যুদ্ধের চেষ্টা ছাড়িয়া দিলেন। এতক্ষণ শিখণ্ডী তাহাকে যে সকল বাণ 
মারিতেছিলেন তাহা তাঁহার গ্রাহাই হয় নাই। অতঃপর অর্জন গাণ্ডীব 
লইয়া তাহার গায় ভয়ংকর বাণসকল বর্ষণ করিতে লাগিলেন। ভীষ্ম তখন 


হইয়াও তিনি তাহাকে আর আঘাত করিলেন না। অর্জুন অবসর পাইয়া 
যু ভাহার উপর বাণ মারিতে লাগিলেন । 

এই সময় দুঃশাসন ভীষ্মের কাছে ছিলেন। ভীন্ম তাহাকে বলিলেন, 
‘হশসন, এ সকল তো শিখণ্ডীর বাণ নয়, এগুলি নিশ্চয় অর্জুনের । দেখ, 
আমার বর্ম ভেদ করিয়া বাণগুলি শরীরের ভিতর প্রবেশ করিতেছে 


ভীন্মপর্ব ১৪১ 


৫ 


এই বলিয়া তিনি অর্জুনের প্রতি একটা! শক্তি ছু ড়িয়| মারিলেন। অর্জুন 
তিন বাণে তাহ খণ্ড"খণ্ড করিয়া .ফেলিলেন। তারপর ভীষ্ম ঢাল আর খড়া 
হাতে লইয়া মনে করিলেন, হয় মরিব, না হয় সকলকে মারিব।” কিন্তু তিনি 
খড় চর্ম হাতে রথ হইতে নামিবার পূর্বেই তাহাও অর্জুন কাটিয়া শতখণ্ড 
করিলেন । 

এদিকে কৌরবেরা ভীগ্মকে রক্ষার জন্য কত চেষ্টাই করিতেছেন, কিন্ত 
পাগ্ুবেরা তীহাদিগকে কিছুই করিবার অবসর দিতেছেন না। অর্জুনের বাণে 
ভীগ্মের শরীর এইরূপ ক্ষত-বিক্ষত হইয়াছে যে, আর ছুই আঙুল স্থানও 
অবশিষ্ট নাই। এইবূপে ক্ষত-বিক্ষত হইয়া সূর্যাস্তের কিঞ্চিৎ পূর্বে ভীত্ম রথ 
হইতে পড়িয়া গেলেন। পৃথিবী কীপিয়া উঠিল৷ ‘হায় হায়! হায় হায়! 
শব্দে দেবতারা চিৎকার করিয়। উঠিলেন। হায় হায়! হায় হায়! শবে 
যোদ্ধাগণ কীদিতে লাগিল ৷ শরীরে এত বাণ বিধিয়াছিল যে, রথ হইতে 
পড়িয়াও ভীষ্ম শূন্যেই রহিয়া গেলেন। তাহার শরীর মাটি ছুইতে পাইল না। 
লোক মৃত্যুর সময় কোমল বিছানায় শয়ন করে: কিন্ত ভীগ্মের হইল 'শরশষ্যা, 
অর্থাৎ বাণের বিছানা । 

সেই মহাবীর শরশয্যায় শুইয়া স্বর্গের কথা ভাবিতে লাগিলেন । তখন 
আকাশ হইতে দেবতারা জিজ্ঞাসা করিলেন, “হে মহাবীর, হে মহাপুরুষ ! 
সুর্য এখনও আকাশের দক্ষিণ ভাগে রহিয়াছেন। মহাপুরুষের মৃত্যুর ইহা 
সময় নহে । তুমি কি এমন অসময়ে প্ৰাণত্যাগ করিবে ?' 

ভীম্ম বলিলেন, ‘আমি তে প্রাণত্যাগ করি নাই! 

মানস-সরোবরবাসী হংসগণ আকাশে উড়িয়া যাইতেছিল। তাহারা 
বলিল, ‘এখনও স্র্ধদে আকাশের দক্ষিণ ভাগেই রহিযাছেন, মহাত্মা ভীষ্ম 
কি এমন সময় প্রাণত্যাগ করিবেন ? 

ভীগ্মদেব সেই হংসগণকে দেখিয়! ক্ষণকাল চিন্তা করিলেন। উহারা 
তাহারই মাতা গঙ্গাদেবীর প্রেরিত হংসরূপী মহষিগণ । 

তাই তিনি বলিলেন, ‘হে হংসগণ ! পিতার বরে আমি মৃত্যুকে বশ 
করিয়াছি । সত্য কহিতেছি, সূৰ্যদেব আকাশের উত্তর ভাগে গমন ন! করিলে 
আমি প্রীণত্যাগ করিব না ৷ 

ভীগ্ম রথ হইতে পড়িবামাত্র যুদ্ধ থামিয়! গেল। পাণ্ডবদের দলে মহাশঙখ 
বাজিয়া উঠিল: ভীম আনন্দে নৃত্য করিতে লাগিলেন। দ্রোণ এ সংবাদ 
শুনিবামাত্র অজ্ঞান হইয়া রথ হইতে পড়িয়া গেলেন। তারপর যোদ্ধাগণ 
কবচ পরিত্যাগ করিয়া, হেমুখে জোড়হাতে সেই মহাবীরের নিকট আসিয়া 


দাভাইলেন । 


৯৪২ ছেলেদের মহাভারত 


তখন ভীষ্ম বলিলেন, “হে মহারথগর্ণ, তোমাদের মঙ্গল তো ? তোমাদিগকে 
দেখিতে পাইয়া বড় সুখী হইলাম ৷ দেখ, আমার মাথা ঝুলিয়া পড়িয়াছে, 
বালিশ দাও?” বাজামহাশয়েরা তৎক্ষণাৎ রাশি-রাশি কোমল রেশমী বালিশ 
আনিয়া উপস্থিত করিলেন । তাহা দেখিয়া ভীষ্ম হাসিয়া বলিলেন, “এ বালিশ 
তো এ বিছানার উপযুক্ত নয়। বৎস অর্জুন, উপযুক্ত বালিশ দাও 1” 
অর্জুন কীদিতে কীদিতে বলিলেন, “দাদামহাশয়, কী করিতে হইবে আজ্ঞা 
করুন ৷ 
ভীম্ম কহিলেন, ‘বৎস,তুমি ধনূর্ধরগণের মধ্যে শ্রেষ্ট, বুদ্ধিমান, আর ক্ষত্রিয়ের 
ধর্মে শিক্ষিত । মাথ৷! ঝুলিতেছে, উপযুক্ত বালিশ দাও! 
তখন অর্জুন ভীগ্মের পদধূলি লইয়া তিন বাণে তাঁহার মাথা উঁচু করিয়া 
দিলেন। তাহাতে ভীষ্ম পরম সস্তোষের সহিত অর্জুনকে আশীর্বাদ করিয়া 
সকলকে বলিলেন, “এই দেখ, অর্জুন আমার উপযুক্ত বালিশ দিয়াছে? 
তারপর ভীষ্ম আবার বলিলেন, ‘যতদিন না স্বর্যদেব আকাশের উত্তর ভাগে 
যাইবেন, ততদিন আমি এইভাবে থাকিব । স্ূর্য/দেব আকাশের উত্তর ভাগে 
আসিলে আমি প্রাণত্যাগ করিব। আমার চারিদিকে পরিখা করিয়া (অর্থাৎ 
খাল কাটিয়া!) দাও, আর তোমরা শত্রুতা ছাড়িয়া যুদ্ধে ক্ষান্ত হও।? তারপর 
দুৰ্যোধন ভাল ভাল চিকিৎসক ও ওষধ লইয়া সেখানে আসিয়া উপস্থিত হইলে 
ভীম্ম বলিলেন, ‘উহা দিয়! আমার কী হইবে? এখন আমার চিকিৎসার সময় 
| নহে” আমাকে পোড়াইবার সময় ৷? 
সুতরাং চিকিৎসকেরা তাহাদের ওুষধ লইয়া ফিরিয়া গেল। তারপর 
রাত্রি হইলে সে স্থানে প্রহরী রাখিয়া! সকলে শিবিরে গমন করিলেন। 
রাত্রি প্রভাত হইলে পুনরায় সকলে ভীমের নিকট আসিয়া তাহাকে 
নমঙ্কার করিলেন। ক্রমে স্ত্রী বালক বৃদ্ধ সকলে তাঁহাকে দেখিবার নিমিত্ত 
সেখানে আসিতে লাগিল। কন্যাগণ তাহার উপরে ফুলের মালা, চন্দনচূর্ণ ও 
খই ছড়াইতৈ লাগিল। গায়ক নৰ্তক ও বাগ্চকারগণ সেখানে আসিয়া উপস্থিত - 
হইল ৷ রাজারা বিনীতভাবে তাহার চারিদিকে ঘিরিয়া বপিলেন। তখন 
সেখানকার শোভ। হইল যেন স্বর্গের শোভা 
এমন সময় ভীষ্ম বলিলেন, ‘জল দাও ৷? 
অমনি সকলে ব্যস্ত হইয়া নানারপ মিষ্টান ও সুশীতল জল আনিয়া 
উপস্থিত করিল। তাহা দেখিয়া ভীগ্ম কহিলেন, ‘এ পৃথিবী হইতে আমি 
বিদায় লইয়াছি; ; সুতরাং এখানকার মানুষেরা যে জল খায়, আমি আর তাহা 
খাইব ন! । অর্জুন কোথায়? $ 
অর্জুন জোড়হাতে বলিলেন, ‘কী করিতে হইবে দাদামশায় ? 


ভীঙ্মপব ১৪৩ 


ভীষ্ম বলিলেন, “দাদা, বিছানা দিয়াছ, বালিশ দিয়াছ, এখন তাহার উপযুক্ত 
জল দাও ।” ঃ 

অর্জুন ভীম্মের মনের ভাব বুঝিতে পারিয়া অমনি গাণ্ডীবে পর্জন্য অস্ত্র 
যোজনা করিলেন। সে অন্ত্র ভীম্মের দক্ষিণ পার্শ্বের ভূমিতে নিক্ষেপ করা- 
মাত্রই তথা হইতে পবিত্ৰ নিৰ্মল জলের উৎস উঠিতে লাগিল । আহা, কী 
সুগন্ধ ! কী মধুর শীতল জল ! সে জল পান করিয়া ভীগ্মের প্রাণ জুড়াইল। 
তিনি অর্জুনকে বার বার আশীর্বাদ করিয়া বলিলেন, ‘তোমার সমান ধনুর্ধর এ 
জগতে আর নাই। দুর্ধোধন আমাদের কথা শুনিল ন! ; সুতরাং সে নিশ্চয়ই 
মারা যাইবে ।” 
. দুৰ্যোধন কাছেই ছিলেন, আর ভীগ্মের কথা শুনিয়া অতিশয় দুঃখিত 
হইয়াছিলেন। তাহাকে দেখিতে পাইয়া! ভীষ্ম বলিলেন, “ছুর্ধোধন, অর্জুন 
যাহা করিল, দেখিলে তো? এমন কাজ আর কেহই করিতে পারে না। এই 
পৃথিবীতে অর্ভূন আর কৃষ্ণ ভিন্ন আগ্রেয়, বারণ, সৌম্য, বায়ব্য, বৈষ্ণব, এন্দ, 
পাশুপত, পারমেষ্ট, প্রাজাপত্য, ধাত্র, ত্বা্্, সাবিত্র ও বৈবস্বত অস্ত্রসকলের 
কথা কেহ জানে না। তুমি এইবেল। পাগুবদের সহিত সন্ধি কর, আমার 
মৃত্যুতেই এই যুদ্ধের শেষ হউক ! আমি সত্য কহিতেছি, আমার কথা ন! 
শুনিলে নষ্ট হইবে ।” 

এই কথা বলিয়া ভীষ্ম চুপ করিলে সকলে শিবিরে চলিয়া গেলেন । - 
এমন সময় কর্ণ সেখানে আসিয়া ভীম্মকে প্রণাম করিয়া কীদিতে কীদিতে 
বলিলেন, “হে কুরুশ্রেষ্ঠ যে প্রতিদিন আপনার দৃষ্টিপথে পড়িয়া আপনাকে 
ক্লেশ দিত, আমি সেই বাধে ( রাধার পুত্র)” £ 

ভীন্ম কষ্টে চক্ষু মেলিয়া৷ চারিদিকে চাহিয়া দেখিলেন, সেখানে অপর 
লোক নাই, কেবল প্রহরী আছে। তখন প্রহরীদিগকে সরাইয়া দিয়া এক 
হাতে কর্ণকে আলিঙ্গনপূর্বক তিনি বলিলেন, ‘কর্ণ, তুমি আসিয়া ভাল করিয়াছ। 
আমি নারদ ও ব্যাসের মুখে শুনিয়াছি, তুমি রাধার পুত্র নহ, তুমি কুস্তীর 
পুত্র। তুমি ছুষ্টের দলে জুটিয়া পাগুবদিগকে নিন্দা করিতে, তাই আমি 
তোমাকে কঠিন কথা কহিতাম ; কিন্ত আমি কখনও তোমায় মন্দ ভাবি নাই। 
তোমার মতন ধামিক দাতা আর বীর এই পৃথিবীতে নাই, একথা আমি জানি। 
এখন তুমি তোমার ভাইদিগের সহিত মিলিয়া থাক + আমার মৃত্যুতেই এই 
যুদ্ধ শেষ হইয়া! যাউক ৷ 

কিন্ত একথায় কর্ণের মন ফিরিল না। তিনি বলিলেন, 'পাওবদের 
সহিত আমার শত্রুতা কিছুতেই দূর হইব।? নহে। আপনি অনুমতি 


১০৬ ছেলেদের মহাভারত 


করুন, আমি যুদ্ধ করিব। আর আপনার নিকট যদি কোন অপরাধ করিয়া 
থাকি, তাহা ক্ষমা করুন৷? 
ভীগ্ম বলিলেন, ‘যদি যুদ্ধ করিবেই, তবে রোষহীন মনে পুণ্য কামনায় যুদ্ধ 
করিয়া, ক্ষত্রিযুধর্ম পাজন পূর্বক স্বর্গে চলিয়া যাও ।” 
\ গু 


জেপি 


ভীম্মের পতন হইলে কর্ণ আসিয়া কৌরবদের পক্ষে যোগ দিলেন। কর্ণকে 
পাইয়া তাহাদের উৎসাহের সীমা রহিল না। অনেকে বলিল, ভীষ্ম ইচ্ছা 
করিয়া পাগুবদিগকে মারেন নাই, কিন্তু কর্ণ উহাদিগকে নিশ্চয় বধ করিবেন?” 

দুৰ্যোধন বলিলেন, “কর্ণ, একজন সেনাপতি স্থির কর।, কর্ণ বলিলেন, 
‘দ্ৰোণ থাকিতে আর কাহাকে সেনাপতি করিবেন? দ্রোণই সর্বাপেক্ষা এ 
কাজের উপযুক্ত ।” 

একথায় দূর্যোধন দ্রোণকে বলিলেন, গুরুদেব, এখন আপনি সেনাপতি 
হইয়া আমাদিগকে রক্ষা করুন ৷? 

দ্রোণ বলিলেন, “আচ্ছা, আমি সেনাপতি হইয়া যথাসাধ্য যুদ্ধ করিব। 
কিন্তু আমি ধৃষ্টদ্য্কে বধ করিতে পারিব না; সে আমাকে মারিবার জন্যই 
জন্মিয়াছে '” 

প্রোণকে সেনাপতি করিয়া কৌরবগণ বলিতে লাগিলেন যে, ‘এবার 
পাণ্ডবদের পরাজয় নিশ্চিন্ত দ্রোণ দুর্যোধনকে জিজ্ঞাসা করিলেন, “বল 
দেখি, আমি তোমার জন্য কী করিব ? 

দুৰ্যোধন বলিলেন, ‘আপনি যুধিষ্ঠিবকে জীবন্ত ধরিয়া দিন” 

দ্ৰোণ ইহাতে আশ্চর্য হইরা বলিলেন, ঘুধিষ্টিরই ধন্য; তাঁহার শক্ত 
কোথাও নাই। তুমিও তাহাকে মারিতে না চাহিয়া কেবল ধরিয়া আনিতে 
চাহিতেছ ৷” 

ভালো লোকে ভালভাবেই কথা নেয়। দ্ৰোণ মনে করিলেন যে, ছূর্যোধন 
বুঝি যুধিটিরকে ভালবাসিয়াই তাহাকে মারিতে চাহেন নাই। কিন্তু ছুর্যোধনের 
মনে যে বাঁকা বুদ্ধি, তাহা তাঁহার কথাতেই ধরা পড়িল। তিনি বলিলেন, 


দ্রোণপর্ব ১৪৫ 


'যুধিষ্ঠিরকে মারিলে কি আর অর্জুন আমাদিগকে বাখিবে? তাহার চেয়ে 
তাহাকে জীবন্ত ধরিয়া আনিতে পারিলে, আবার পাশ! খেলিয়া বনে পাঠাইতে 
পারিব ৷’ 

একথায় দ্রোণ বলিলেন, “অর্জুন থাকিতে যুধিষ্টিরকে ধরিয়া আনার শক্তি 
দেবতারও নাই।- অর্জুনকে যদি সরাইতে পার, তবে যুিষ্টিরকে নিশ্চয় আজ 
ধরিয়া আনিব ৷? 

চরের মুখে এই কথা শুনিয়া যুধিষ্ঠির অর্জুনকে বলিলেন, তুমি আমার 
নিকট থাকিয়া যুদ্ধ কর। আমাকে ছাড়িয়া যাইও ন!» - 

অর্জুন বলিলেন, ‘আমি বাঁচিয়া থাকিতে আপনার কোন ভয় নাই। 
দেবতার সাহায্য পাইলেও কৌরবেরা আপনাকে ধরিয়া লইয়া যাইতে 
. পারিবে না 

তারপর আবার যুদ্ধ আরম্ভ হইল এবং প্রথম হইতে দ্রোণের তেজে 
পাণ্ডবেরা নিতান্ত অস্থির হইয়া উঠিলেন। সৈন্য যে কত মারিল তাহার 
সীমা-সংখ্যা নাই। ইহাতে যুধিষ্ঠির প্রভৃতি বীরগণ দ্রোণকে আক্রমণ করায় 
যুদ্ধ ক্রমেই ঘোরতর হইয়া উঠিল। 

অভিমন্থ্াকে আক্রমণ করিতে গিয়া হার্দিক্য বড়ই জব্দ হইলেন । প্রথমে 
ধনুর্ধাণ লইয়া তিনি মন্দ যুদ্ধ করেন নাই ; এমনকি তিনি অভিমন্থ্যার ধনুক 
অবধি কাটিয়া ফেলেন। তখন অভিমন্্য খড়গ চর্ম হাতে তাঁহার রথে 
উঠিয়া এক হাতে তাঁহার কেশীকর্ষণ, এক লাথিতে সারথিকে সংহার এবং 
খড়গাখাতে রথের ধ্বজাটি নাশ করিলেন। তারপর হাদিক্যের চুল ধরিয়া, 
তাহাকে ঘুরাইতে ঘুরাইতে ছু ডিয়া ফেলিয়া দিলেন। 

হার্দিক্যের পর জয়দ্রথ আসিয়াও কম নাকাল হন নাই। তারপর 
শল্য আসিতেই অভিমন্যুর হাতে তীহার সারখিটি মার! গেল। তাহাতে 
শল্য ক্রোধভরে গদ! হাতে অভিমন্তযকে মারিতে আসিলে, অভিমন্ত্যুও বজ্র- 
হেন মহা গদ! উঠাইয়া বলিলেন, ‘আইস ॥ এমন সময়ে ভীম আসিয়া 
তাহাকে থামাইয়া শল্যের সহিত যুদ্ধ আরম্ভ করিলেন। 

সে অতি আশ্চর্য যুদ্ধ হইয়াছিল। গদায় গদায় ঠোকাঠুকিতে এমনি 

নর ফিন্কি ছুটিয়াছিল যে, কামারের দৌকানেও তেমন হয় না। শেষে 
শা দুইজনেই ঠিকরাইয়া পড়িলেন। ভীম তখনই 
আবার উঠিয়া দীড়াইলেন কিন্ত শলোর জ্ঞান না থাকায় তাঁহার আর উঠ 


হইল না। ক 
অশ্বথাম! ধৃষ্টহ্যয় সাত্যকি প্রভৃতির ঘোর যুদ্ধ 
ale বিক্ষত শরীরে পলায়ন করিতেছিল, 


চলিল। এই সময়ে কৌরব সেনাগণ ক্ষত 
ছে. ম.--১০ j 


১৪৬ | ছেলেদের মহাভারত 


ত্রোণ তাহাদিগকে ডাকিয়া বলিলেন, "ভয় নাই [ বলিয়াই তিনি যুধিষ্টিরকে 
আক্রমণ করিতে চলিলেন। সে সময়ে শিখণ্ডী উত্তমৌজ। নকুল. সহদেব 
কেহই তাহার সম্মুখে দাড়াইতে পাবিলেন না । 
মিড পরিজ করিব তিনি যুিষ্টিরকে আক্রমণ করিবামাত্র বিরাট 
. জ্রুপদ কৈকেয়গণ সাত্যকি শিবি ব্যাত্রদত্ত ও সিংহসেন প্রভৃতি ছুটিয়া আসিয়া 
তাহার পথ আটকাইলেন। কিন্তু তাহাদের বাণে প্রেণের কী হইবে? তিনি 
দেখিতে দেখিতে ব্যাত্্দত্ত আর নিংহসেনের মাথা কাটিয়া একেবারে যুধিষ্ঠিরের 
রথের কাছে গিয়া উপস্থিত ৷ 
পাণ্ডব সৈন্যরা! তখন “মহারাজকে মারিল’ বলিয়া! টেঁচাইতে লাগিল, 
আর কৌরব সৈন্যের! ‘এই ধরিয়া আনিল’ বলিয়া আকাশ ফাটাইয়া দিল। 
এমন সময় অর্জুন শত্রসন্য কাটিতে কাটিতে আসিয়া সেখানে দেখ! দিলেন । 
তারপর আর কেহ কি ধনুক ধরিতে পাইল ! সকলে ভয়েই অস্থির, যুদ্ধ করিবে 
কে? অর্জুনের ভীষণ বাণবৃষ্টিতে চারিদিক আধার হইয়া! গেল । তখন আর 
একটুও বুঝিবার সাধ্য রহিল না যে, এই পৃথিবী আর এ আকাশ! 


আর তখন সন্ধ্যাও হইতেছিল। কাজেই দ্রোণ অমনি যুদ্ধ থামাইযা 


দিলেন। সেদিন আর তাঁহার যুধিটিরকে ধরা হইল না। 

দ্রোগের পক্ষে লজ্জার কথা বটে, আর অর্জন থাকিতে এ লজ্জা দূর হওয়াও 
ুর্ঘট। স্মৃতরাং যুক্তি হইল যে, পরদিন কৌশলে অর্জুনকে যুর্ধিিরের নিকট 
হইতে সরাইয়া আর একবার চেষ্টা করিতে হইবে । 

দ্ৰোণ বলিলেন, ‘অর্জুনকে কেহ যুদ্ধের ছলে দূরে লইয়া! যাঁউক। তখন 
সে ব্যক্তিকে পরাজয় না করিয়া অর্জুন কখনই ফিরিবে না। সেই অবসরে 
আমি যুধিষ্টিরকে ধরিয়া আনিব ৷” 

একথায় সুশর্মা সত্যরথ সত্যধর্ম। সত্যত্রত সত্যেষু সত্যকর্মা প্রভৃতি বীরগণ 
পঞ্চাশ হাজার দৈন্য সমেত তখনই অগ্নির সম্মুখে প্রতিজ্ঞ করিলেন; ‘কাল 
আমরা অর্ুলকে ন! মারিয়া যুদ্ধ হইতে ফিরিব না। যদি ফিরি, তাহা হইলে 
মৃত মহাপাপ আছে, সকলের শাস্তি যেন আমরা পাই ? 

এমন প্রতিজ্ঞ যে করে, তাহাকে বলে ‘সংশপ্তক’। পরদিন যুদ্ধের সময় 
এই সংশপ্তকগণ অর্জুনকে ডাকিয়া বলিলেন, ‘আইস অর্জুন, যুদ্ধ করি৷? 

তাহা শুনিয়া অৰ্জুন যুধিষটিরকে বলিলেন, ‘দাদা, আমাকে যখন ডাকিতেছে, 
তখন তো আমি না গিয়া পারি না ॥? 
রা বলিলেন, ‘দ্রোণ আমাকে ধরিয়া নিতে আমিবেন, তাহার কী 

9 


অর্জুন বলিলেন, ‘আপনার কাছে সত্যজিৎকে রাখিয়া যাইতেছি। ইনি ' 


স্রোণপর্ব ১৪৭ 


জীবিত থাকিতে আপনার কোন ভয় নাই। সত্যজিৎ মরিলে আপনারা কেহ 
রণস্থলে থাকিবেন না ।” 

সেইদিন সংশপ্তকেরা মিলিয়া কি অর্জুনকে কম ব্যস্ত করিয়াছিল? দলে 
দলে আগিয়া তাহারা প্রাণের মায়া ছাড়িয়া তাহার সহিত. যুদ্ধ করিতে 
লাগিল। এক-এক দলকে শেষ করিয়া অর্জুন যেই ঘুধিষ্টিরের নিকট ফিরিতে 
যান, অমনি আর এক দল আসিয়া বলে, কোথায় যাও? এই যে আমরা আছি ! 

আর তাহারা যুদ্ধও এমনি ভয়ানক করিয়াছিল যে, কী বলিব! ইহার 
মধ্যে আবার নারায়নী সেনা আসিয়া তাহাকে অস্থির করিয়া তুলিল। 
তখন অর্ভূন রোষভরে 'সাষ্ট' অন্ধ ছু ডিয়া মারিলেন। সে অতি অদ্ভুত 
অস্ত্র । উহা! ছু'ড়িবামাত্র: শত্রুদের মাথায় গোল লাগিয়া গেল। তখন 
তাহারা নিজ-নিজ সঙ্গীকেই দেখিয়া বলে, ‘এই অর্জুন কাট ইহাকে!” 
এইরূপে তাহার! নিজে নিজে কাটাকাটি করিয়া মরিল। 

তথাপি সে যুদ্ধের শেষ নাই। দেখিতে দেখিতে ললিখ মালবণ্মাবেল্পলক 
প্রভৃতি যোদ্ধাগণ আসিয়া বাণে বাণে আকাশ টাকিয়া ফেলিল। তখন কৃষ্ণ 
বলিলেন, ‘অর্জুন, তুমি বাঁচিয়া আছ? আমি তোমাকে দেখিতে পাইতেছি 
না।” অমনি অর্জন বায়ব্যান্্র মারিয়া শত্রগণের বাণ তো উড়াইয়া দিলেনই, 
তাহার সঙ্গে সঙ্গে ভীষণ ঘূর্ণি বাতাস বহিয়া হাতি ঘোড়া সংশগ্তক অবধি 
সকলকে শুকনা পাতার মত উড়াইয়া দিলেন । 

এদিকে দ্রোণাচার্য তাঁহার কাজ ভুলেন নাই । তিনি যুধিষটিরকে ধরিতে 
গিয়া ভীষণ যুদ্ধ আরম্ভ করিয়াছেন। পাণ্ডব সৈন্যগণ তাহাকে কিছুতেই 
আটকাইতে পারিতেছে না। দ্রোশের হাতে পাণ্ডব পক্ষের বৃক্ষ মরিযাছেন, 
সত্যজিৎ মরিয়াছেন, দৃঢ়সেন বন্থ্দা ইহারাও মরিয়াছেন। যুধিষ্ঠির দেখিলেন 
বড়ই বিপদ, দ্রোণ সকলকে পরাজয় করিয়া এখন তীহারই দিকে ঝড়ের মতন 
ছুটিয়া আসিতেছেন। সুতরাং তিনি অবিলম্বে ঘোড়া হাকাইযা সে স্থান হইতে 
প্রস্থান করিলেন । 

এই সময়ে দূর্যোধন অনেক হাতি লইয়া ভীমকে আক্রমণ করেন। ভীম 
ক্ষণকালের মধ্যেই সে সকল হাতি মারিয়া ফেলাতে অঙ্গদেশের শ্রেস্ছ রাজা 
হাতি চড়িয়া ছুর্ষোধনের সাহায্য করিতে আসেন। ইনি মবিলে আসেন 
ভগদত্ত। ভগদত্ত ইন্দ্রের বন্ধু এবং ভয়ানক যোদ্ধা ছিলেন, আর তদপেক্ষ! 
অতি ভয়ানক একটা হাতিতে চড়িয়া আসিযাছিলেন। ভীম এত হাতি 
মারিয়াছেন, কিন্ত এ হাঁতিকে মার! দূরে থাকুক, বরং হাতিই তাহাকে শুড়ে 
জড়াইয়া পায়ের নিচে ফেলিবার যোগাড় করিয়াছিল। অনেক কষ্টে শুড় 
ছাড়াইয়া ভীম হাতির পায়ের তলায় গিয়া লুকীইলেন' তাইরক্ষা। আর 


১৪৮ ছেলেদের মহাভারত 


সকলে তো মনে করিয়াছিলেন, হাতি বুঝি তাহাকে মারিয়াই ফেলিয়াছে। 
এদিকে ভীমকে বাঁচাইবার জন্য যুধিষ্ঠির, ধৃষ্টদ্রুয় প্রভৃতি আসিয়া উপস্থিত 
হইলেন। তখন অন্যান্য লোকের সহিত ভগদত্তের যুদ্ধ হইতে লাগিল। 
দশার্ণের রাজা ভগদত্তের হাতে মারা গেলেন । ভগদত্বের হাতি সাত্যকির 
রথখানিকে শু ড়ে জড়াইয! ছু'ডিয়া মারিলে, সাত্যকি ও তাহার সারথি তাহা 
হইতে লাফাইযু! পড়িয়া পলায়ন করিলেন। তারপর হাতিটি রাজামহাশয়- 
দিগকে লইয়া লুফালুফি করিতে লাগিল । ঃ 

তখন ন! জানি কিরূপ কাণ্ড হইয়াছিল, আর সকলে কিরূপ চিৎকার 
করিয়াছিল ! সেই চিৎকার অর্জুনের কানে গিয়া উপস্থিত হইল। তাহা 
শুনিয়া তিনি কৃষ্ণকে বলিলেন, “এ বুঝি ভগদত্ত তাহার হাতি লইয়| সকলকে 
শেষ করিলেন! শীঘ্র ওখানে চলুন ! 

কিন্তু এদিকে আবার চৌদ্দ হাজার সংশপ্তক আসিয়া উপস্থিত। অঙ্জুন 
্ৰহ্মান্্রে তাহাদিগকে মারিয়া ফিরিতে চাহিলেন, এমন সময় আবার হুশর্মা 
ছয় ভাই সমেত আসিয়া তাঁহাকে আক্রমণ করিলেন। যাহা হউক, 
সুশর্মার ছয় ভাইকে মারিয়া এবং তাঁহাকে অজ্ঞান করিয়া চলিয়ু! আসিতে 
অর্জুনের অধিক সময় লাগিল না। 

এদিকে ভগদত্ত তাঁহার হাতি লইয়া পাণ্ডব সৈন্য শেষ করিতে ব্যস্ত, 
এমন সময় অর্জুন কৌরব সেনা মারিতে মারিতে সেখানে আসিয়া উপস্থিত 
হইলেন। তারপরে দুইজনে কী ভীষণ যুদ্ধ হইল! ভগদত্ত হাতির উপরে, 
অরুন রথের উপরে। অর্জুনের রথ.তো! আর যুদ্ধ করিতে জানে না, কিন্ত 
ভগদত্ের হাতিটি এক-এক বার ক্ষেপিয়া রথ গুঁড়া করিয়া দিতে আসে, কৃষ্ণ 
তখন অনেক কৌশলে পাশ কাটিয়া তাহাকে এড়ান ৷ 

এমন সময় অর্জুন ভগদত্তের ধন্থুক আর তুণ কাটিয়| তাহার গায় সন্তরটি 
বাণ বিধাইলেন। তখন ভগদত্ত রাগে অস্থির হইয়া বৈষ্ণব অঙ্কুশ নামক অন্ত 
অর্জুনের বুকের দিকে ছু'ডিয়া মারিলেন। ইহা অতি ভয়ংকর অস্ত্র । বিষ্ণু 
ইহা নরকাস্ুরকে দেন, নরকাস্ুর ভগদত্তকে দেযু। এ অঙ্জ্রের ঘা খাইলে 
ইন্দ্রেরও প্রাণ বাহির হইয়া! যায় । একমাত্র বিষ্ণু ইহা সহা করিতে পারেন। 

তাই সে অন্তরকে অর্জুনের দিকে আসিতে দেখিয়া কৃষ্ণ (যিনি নিজেই 
বি) নিজের বুক পাতিয়া দিলেন। তাঁহার বুকে পড়িয়া তাহা একটি সুন্দর 
মাল! হইয়া গেল৷ 

ইহাতে অর্জুন একটু বিরক্ত হইয়া বলিলেন, ‘আপনি প্রতিজ্ঞা করিয়া- 
ছিলেন যুদ্ধে যোগ দিবেন ন1। এখন সে প্রতিজ্ঞা কী জন্য ভাঙিলেন? আমি 
কি অস্ত্র বারণ করিতে পারিতাম না? 


ভ্রোণপর্ব ১৪৯ 


কৃষ্ণ তাহাকে সে অন্ত্রের কথা বুঝাইয়া দিয়া বলিলেন, ‘ভগদত্তের হাতে 
আর তাহা নাই, এখন তুমি উহাকে মার ।' - 

ইহার অল্পক্ষণ পরেই অর্জুন রাগে ভগদত্তের হাতিকে মারিয়া, অর্ধচন্দ্র বাণে 
ভগদত্তকে বধ করিলেন। 

তারপর অচল ও বৃষ নামক শকুনির দুই ভাই অর্জুনের হাতে মারা গেলে 
শকুনির সহিত তাহার যুদ্ধ আরম্ভ হয়। 

শকুনি নানারূপ মায়! জানিতেন। প্রথমে তিনি এমন কৌশল করিলেন 
যে, তাহাতে নানারূপ উৎকট অস্ত্র কোথা হইতে আসিয়া কৃষ্ণ আর অর্জুনের 
গায় পড়িতে লাগিল, আর ভয়ংকর জন্তু এবং বাক্ষসগণ তাহাদিগকে মারিতে 
আসিল। কিন্তু অর্জুনের বাণের সম্মুখে এ সকল অস্ত্র বা জন্তু এক মুহুর্তও 
টিকিতে পারিল না । 

তখন শকুনি হঠাৎ চারিদিক অন্ধকার করিয়া! ফেলিলেন। অর্জুন জ্যোতিষ্ক 
অস্ত্রে সে অন্ধকার করিলে, সেই ধূর্ত কোথা হইতে জলের বন্যা আনিয়া সকলকে 
ভাসাইয়া দিবার আয়োজন করিলেন। অর্জুনের আদিত্যান্তরে জল সহজেই 
দূর হইল। তারপর আর শকুনির মায়ায় কুলাইল না; তিনি অর্জুনের বাণ 
খাইয়। পলায়ন করিলেন । 

এইরূপে অর্জুন ক্রমে কৌরব দৈন্যদিগকে নিতান্ত অস্থির করিয়া তোলায় 

. তাহারা আর রণস্থলে টিকিয়া থাকিতে পারিল না। পাণ্ডব সৈম্তগণ ইহাতে 

উৎসাহ পাইয়া দ্রেণকে আক্রমণ করিবার আয়োজন করিল । তখন যে যুদ্ধ 
হইয়াছিল, তাহা বড়ই সাংঘাতিক। একদিকে দ্রোণ মহারোষে হাজার, হাজীর 
দৈন্য মারিতেছেন ; অপরদিকে অশ্বথামা নীলকে সংহার করিয়াছেন। ইহার 
মধ্যে আবার একদল সংশপ্তক আসিয়া অর্জুনকে ডাকিয়া লইয়া! গিয়াছে। 

বাস্তবিক তখন পাণ্ডব সৈন্যদের একটু বিপদই হইয়াছিল। কিন্তু এমন 
সময় ভীম সেখানে আসিয়া উপস্থিত হওয়ায় আবার তাহাদের উৎসাহ দেখা 
দিল। ততক্ষণে অর্জুন সংশপ্তকদিগকে মারিয়া আবার ফিরিয়া আসিয়াছেন। 
তখন তাহার বাণে কৌরবদিগের কী দুর্গতিই হইল! তাহারা ট্যাচায় আর 
শুধু বলে__কর্ণ, কণ ৷! 

সে ডাক শুনিয়া কর্ণ তখনই তিনটি ভাই সমেত আসিয়া উপস্থিত 
হইলেন। ভাই তিনটি তো আগিয়া অর্জুনের হাতে মারা গেল ; নিজে কর্ণও 
বুকে হাতে সাত্যকির বাণ খাইয়া কম শিক্ষা পাইলেন নাঁ। দ্রোণ দুর্যোধন 
আর জয়রথ ছুটিয়া আসিয়া তাহাকে না ছাড়াইলে বিপদ হইত ৷ 

তারপর সন্ধা পর্যন্ত ছুই পক্ষে ঘোরতর যুদ্ধ চলিল। সম্ভার সময় যুদ্ধ 
থামাইয়! সকলে শিবিরে আসিলেন। 


রঃ ছেলেদের মহাভারত 


সেদিনও ঘুধিষ্টিরকে ধরিতে না পারায় দুর্যোধনের নিকট লজ্জা পাইয়া 
দ্ৰোণ প্রতিজ্ঞ করিলেন যে, পরদিন ‘চক্রবু[হ’ নামক অতি ভয়ংকর বৃহ প্রস্তুত 
করিয়া তিনি পাণ্ুবপক্ষের একজন মহারথীকে বধ করিবেন । 
সেদিন প্রভাত হইবামাত্রই সংশগ্ুকেরা আসিয়া অর্জুনকে ডাকিয়া লইয়া 
গেল। সে অবসরে দ্রোণ সেই সাংঘাতিক চক্রব্যুহ রচনা করিয়া পাণ্ডবদিগের 
সহিত যুদ্ধ আরম্ভ করিলেন। পাগুবেরা তখন এমনই বিপদে পড়িলেন যে, 
কী বলিব! অর্জুন অনুপস্থিত, এখন শুধু অভিমন্্ু ছাড়া আর কেহই সেই 
বাহে প্রবেশ করিতে জানে না।  স্ৃতরাং দ্রোণ স্থৃবিধা পাইয় সকলকে অস্থির 
করিয়া তুলিলেন। 
যুধিষ্ঠির আর উপায় ন! দেখিয়া অভিমনঃকেই বলিলেন, “বাবা, আমরা তো 
এ বহে প্রবেশ করিবার উপায় জানি না। এখন অর্জুন আসিয়া যাহাতে 
নিন্দা না করেন, তাহা কর ॥? 
অভিমন্যু বলিলেন, “আমি এ বহে ‘প্রবেশ করিতে ভয় পাই। কিন্ত 
আপনি যখন বলিতেছেন, তখন অবশ্যই যাইব ৷” 
তাহাতে যুধিষ্ঠির আর ভীম বলিলেন, “তুমি কেবল পথটুকু করিয়া দাও। 
তারপর তোমার পিছু-পিছু আমরা! ঢুকিয়া বাকি যাহা করিবার সব করিব ৷ 
 একথায় অভিমন্থ্য তাহার সারথি নুমিত্রকে চক্রব্যুহের দিকে বুথ চালাইতে 
বলিলে সুমিত্ৰ বিনয় করিয়া! বলিল, ‘কুমার, বড়ই কঠিন এবং ভয়ংকর কাজে 
হাত দিতেছেন। একবার ভাবিয়া দেখুন ।” ণ 
অভিমন্ণু বলিলেন, ‘তুমি চল। নিজে ইন্দ্র দেবতাদিগকে লইয়া আসিলেও 
আজ আমি যুদ্ধ করিব ৷? 
সুতরাং সারথি আর বিলম্ব ন! করিয়া রথ চালাইয়| দিল। আর অমনি, 
হরিণের ছানা পাইলে বাঘ যেমন করিয়া আসে, সেই রূপ করিয়া কৌরব 
যোদ্ধাগণ বালক অভিমন্থ্যুকে আক্রমণ করিলেন । কিন্তু বয়সে বালক হইলে 
কী হয়? সেই আঠার বৎসরের ছেলে দ্রোণের সামনেই ব্যুহ ভেদ করিয়া! বড় 
বড় কৌরবদিগকে একধার হইতে বাণের ঘায় অচল করিতে লাগিলেন । 
কত লোক মরিল, কত পলাইয়া গেল, তাহার কি সংখ্যা আছে? অশ্বকেশর 
মরিলেন, কর্ণ অজ্ঞান হইলেন, শল্য অজ্ঞান হইলেন, শল্যের ভাই মার! গেলেন, 
ছোটখাট যোদ্ধার তো কথাই নাই। | 
অভিমন্যর বীরত্ব দেখিয়া দ্রোণ কৃপকে বলিলেন, ‘ইহার মত যোদ্ধা 
বোধহয় আর কোথাও নাই! এ ইচ্ছ। করিলে আমাদের সকলকে মারিয়া 
.শেষ করিতে পারে। 


একথা কিন্ত দুর্যোধনের সহা হইল না । তিনি বলিলেন, “অর্জুনের পুত্র 


দ্রোণপব ১৫১ 


বলিয়া দ্রোণ ইচ্ছা করিয়াই ইহাকে মারিতেছেন নাঃ তাই এই মূর্খের এত 
- স্পর্ধা হইয়াছে ! চল, আমরা সকলে মিলিয়া ইহাকে বধ করি 1 

-ছুশাসন বলিলেন, ‘ইহাকে মারিলে অর্জুন কীদিতে কাদিতে আপনিই 
মরিয়া যাইবে । অর্জুন মরিলে পাগ্বেরাও মরিবে + সুতরাং আমি এখনই 
ইহাকে মারিয়া আপনার সকল আপদ দূর করিয়া দিতেছি ।” 

দুঃশাসন এইরূপ গর্ব করিয়া অভিমন্থ্াকে মারিতে গেলেন, আর তাহার 
খানিক পরে দেখা গেল যে, তিনি চিৎ হইয়া রথে পড়িয়া খাবি খাইতেছেন 
আর সারথি সেই রথ হাঁকাইয়া বায়ুবেগে পলায়ন করিতেছেন ।' 

কর্ণ দু-বার আসিয়া দু-বারই নাকালের একশেষ হইলেন। তাহার এক 
ভাই মরিয়াই গেল। 

কিন্ত হায় | যাহারা এত উৎসাহ দিয়া অভিমন্থ্যকে বাহের ভিতরে 
পাঠাইয়াছিলেন, তাহাদের কেহই তাহার সঙ্গে ব্যুহের ভিতরে প্রবেশ.করিতে 
পারিলেন না। একা জয়দ্রথ যুদ্ধ করিয়া তাহাদের সকলকে ফিরাইয়! দিতে 
লাগিলেন। তিন বাণে সাত্যকি, আট বাণে ভীম, ষাট বাণে ধুষ্টছায়, দশ 
বাণে বিরাট, পাঁচ বাণে দ্রপদ, দশ বাণে শিখণ্ডী, সত্তর বাণে যুধিষ্ঠির এইরূপে 
সকলকেই তাহার নিকট পরাজিত হইতে হইল । দ্বৈতবনে ভীমের হাতে মার 
খাইয়া! জয়দ্ৰথ শিবের তপস্তা করেন। তখন শিব তাহাকে বর দেন, ‘তুমি 
অর্জুন ভিন্ন আর চারি পাণ্ডবকে যুদ্ধে পরাজিত করিবে ।, সেই বরের জোরে 
আজ জয়দ্রথের এত পরাক্রম। 

এদিকে অভিমন্ত্য বৃষসেনকে পরাজয়পূর্বক বসাতীকে মারিয়াছেন। 
তারপর কৌরব পক্ষের অনেকে মিলিয় তাহাকে আক্রমণ করিলে তাহাদিগকে 
কাটিয়া খণ্ড-খণ্ড করিয়াছেন। শল্যের পুত্র রুক্সরথকে মারিয়া গন্ধর্ব অন্তরে 
অনেক যোদ্ধাকে অজ্ঞান করতঃ তাহাদিগকে বধ করিযাছেন। 

বাস্তবিক, কেহই তাহার নিকট হইতে অক্ষত শরীরে ফিরিতে পায় নাই। 
দ্রোণ, কৃপ, অশ্বখামা, কৃতকর্ম। ও হার্দিক্য এই ছযুজনে একসঙ্গে তাহাকে 
আক্রমণ করিতে গিয়া ছয়জনেই পরাজিত হইলেন। তারপর ক্রাখের পুত্র 
আসিয়া মারা গেল। তারপর আবার দ্রোণ প্রভৃতি ছয়জনের পরাজয় । 
তারপর বৃক্ষারক এবং বৃহদ্বলের মৃত্যু । আর কত বলিব! ক্রমাগত যোদ্ধার! 
আসে, আর অভিমন্ত্যর অস্ত্রে মারা যায়। কৌরববা বেশ বুঝিতে পাঁরিলেন 
যে, আজ ইহার হাতে আর বক্ষ! নাই। 

তখন শকুনি বলিলেন, ‘চল সকলে মিলিয়া উহাকে মারি, নচেৎ ও 

আমাদের সকলকেই বধ করিবে।' কর্ণও তখন দ্রোণকে বলিলেন, “শীত 
উহাকে মারিবার উপায় করুন, নচেৎ আর রক্ষা নাই % | 


১৫২ ছেলেদের মহাভারত 


এ কথায় দ্ৰোণ বলিলেন, 'উহীর কবচ ভেদ করা অসম্ভব । কিন্ত চেষ্টা 
করিলে উহার ধনুক কাটিয়া, সারথি প্রভৃতি মাবিয়া, উহার যুদ্ধ বন্ধ করিয়া 
দিতে পার। উহার হাতে ধন্থুক থাকিতে দেবতাগণেরও উহাকে পরাজয় 
করিবার সাধ্য নাই। স্থৃতরাং আগে উহার ধনুক কাট, তারপর যুদ্ধ করিও 1” 
তখন কর্ণ: হঠাৎ বাণ মাবিয়া অভিমন্ত্যুর ধনুকটি কাটিলেন, ভোজ তাঁহার 
ঘোঁড়ীগুলিকে মাঁরিলেন, কৃপ সারথিকে বধ করিলেন। এইবূপে তাহাকে 
সংকটে ফেলিয়া, নিষ্ঠ'র ছয় মহারথী একসঙ্গে সেই বীর বালককে প্রহার 
করিতে আরম্ভ করিলেন। | 

ধনুক নাই, রথ নাই। অভিমন্ত্যু খড় চর্ম লইয়া যুদ্ধ আরস্ত করিলেন । 
তাহাও দ্রোণ আর কর্ণের ছলনায় দেখিতে দেখিতে কাটা গেল। চক্র 
নিলেন, তাহাও চারিদিক হইতে সকলে বাণ মারিয়া খণ্ড-খণ্ড করিয়া. 
ফেলিল। 

তখন অভিমন্যু গদ! হাতে অশ্বথামার দিকে ছুটিয়া চলিলে, অশ্বামা তিন 
লাফে সেখান হইতে পলায়ন করিলেন। এদিকে চারিদিক হইতে বাণ 
বি'ধিযা অভিমন্যুর দেহ সজারুর দেহের মত হইয়া গিয়াছে ৷ 

এমন সময় অভিমন্থ্য গদাবাতে সত্তরটি সঙ্গী সমেত কালিকেয় এবং 
অপর সতেরজন রথী ও দশটি হাতিকে মারিয়া, দুঃশাসনের পুত্রের রথ ও 
ঘোড়া চূর্ণ করেন। তখন দুঃশাসনের পুত্রও গদা লইয়া তাহাকে আক্রমণ 
করে। দুইজনেই দুইজনের গদার বাড়িতে ঠিকরাইয়া পড়েন। কিন্তু 
দুঃশাসনের পুত্র উঠিয়া অভিমন্্যর মাথায় সাংঘাতিক গদার আঘাত করে। 
এইরূপে সকলে একসঙ্গে মিলিয়া অন্যায় যুদ্ধে সেই মহাবীর বালককে 
নির্দযুভারে হত্য। করিল । 

কৌরবগণ তাহাদের পাপ-কার্ধ শেষ করিয়া বড়ই আনন্দিত হইলেন। 
পাগুবদের কথা কী বলিল! তাঁহাদের দুঃখ লিখিয়া জানানো সম্ভব নহে 
অভিমন্্যর মৃত্যুতে ভয় পাইয়া! সৈন্যর| পলায়ন করিতেছিলেন, যুধিচ্ঠির 
অনেক কষ্টে তাহাদিগকে ডাকিয়া ফিরাইলেন।- তারপর সকলে যুধিষ্ঠিকে 
ঘিরিয়া চুপ করিয়া বগিয়! রহিলেন, কাহারও মুখে কথ| বাহির টন 
এদিকে অর্জুন সংশপ্তকদিগকে মারিয়া! ফিরিবার সময় কৃষ্ণকে বলিলেন, ‘আজ 
কিন মামার মন এত অস্থির হইতেছে? আমার শরীরও যেন অবশ হইয়া 
.পড়িতেছে। মহারাজ যুধিষ্টিরের কোন অমঙ্গল হয় নাই তো? 

শিবিরে প্রবেশ করিয়াই তাঁহার! দেখিলেন, চারিদিকে অন্ধকার, 
লোকজনের সাড়াশব নাই। অন্যদিন বান্ধ আর কোলাহলে শিবির পরিপূর্ণ 
থাকে, আজ তাহার কিছুই নাই। বিশেষত, অভিমন্থ্য প্রত্যহ অর্জুন শিবিরে 


দ্রোণপর্ব ১৫৩ 


আসিবামাত্র ভাইদিগকে লইয়া হাসিমুখে তাহার নিকট আসিয়া উপস্থিত হন; 
আজ সেই অভিমন্যুই বা কোথায় ? 

এ সকল কথা আর বাড়াইয়া বলিয়া ফল কী? অভিমন্থ্যর মৃত্যুর 
সংবাদে অর্জুনের কিরূপ কষ্ট হইল, তাহা তোমরা কল্পনা করিয়া লও । 
অভিমন্থ্যর মত পুত্র মরিলে দুঃখ হইতে পারে, তাহা তাহার অবশ্যই হইল। 
আর সেই দুঃখে দীর্ঘনিশ্বাস ফেলিতে ফেলিতে তিনি প্রতিজ্ঞা করিলেন, 
“কল্য আমি জরদ্রথকে বধ করিব ! যদি কল্য সেই পাপাত্বা জীবিত থাকিতে 
সূর্য অস্ত যায়, তবে আমি এইখানেই জলন্ত আগুনে প্রবেশ করিব |" 

এ সংবাদ তখনই চরের! ছুর্যোধনের শিবিরে লইয়া গেল। তাহা শুনিয়া 
জয়দ্ৰথ ভয়ে কীপিতে কীপিতে সকলকে বলিলেন, 'রাজামহাশয়গণ, 
আপনাদের মঙ্গল হউক ! আপনাদের অনুমতি পাইলেই আমি এইবেলা 
পলায়ন করি !' 

কিন্ত দুৰ্যোধন তাহাকে সাহস দিয়া বলিলেন, “আমরা এতগুলি লোক 
থাকিতে তোমার ভয় কী? আমরা তোমাকে রক্ষা করিব।, 

দুর্যোধনের কথায় ভরসা না পাইয়া জয়দ্রথ দ্রোণের নিকট গিয়া! উপস্থিত 
হইলেন। দ্রোণও তাহাকে খুব সাহস দিয়! বলিলেন, “ভয় নাই । আমি 
এমন ঝুহ রচনা করিব যে, অর্জুন তাহা পার হইতেই পারিবে না। আর 
, যদিই বা অর্জুন তোমাকে মারে, তাহা হইলেও তো তোমার ন্বর্গলীভ হইবে । 
সুতরাং ভয় কী? 

এ সকল কথা আবার পাগুবদিগের চরেরা তাহাদের কাছে গিয়া বলিলে 
কৃষ্ণ অর্জুনের জন্য বড়ই চিন্তিত হইলেন। 

পরদিন দ্রোণ যে বৃহ প্রস্তুত করিলেন তাহা বড়ই অদ্ভুত। এই ব্যুহ 
চব্বিশ ক্রোশ লম্বা, আর পিছনের দিকে দশ ক্রৌশ চওড়া । ইহার সম্মুখ- 
ভাগ শকটের ন্যায় ও পশ্চাংভাগ চক্র বা পছ্ভের ন্যায় । ইহুবি ভিতর 
আবার লুকাইয়া “সুচী” নামক একটি বাহ হইল ৷ কৃতবর্মা, কম্বোজ, .জলসন্ধ, 
দুৰ্যোধন প্রভৃতি বীরেরা জয়দ্রথকে তাহাদের পশ্চাতে বাখিয়। এই “মু? 
বাহে লুক্কাইয়া'রহিলেন। নিজে দ্রোণ বড় বুহের মূলে এবং ভোজ তাহার 
পশ্চাতে থাকিযা সকলকে রক্ষা করিতে লাগিলেন । 

মেদিন অর্জুন কী ভীষণ রণই করিলেন! কৌরব সৈন্যের মধ্যে হাহাকার 
পড়িয়া! গেল। তাহারা পলাইবে কি__যেদিকে চাহে সেইদিকেই দেখে 
অর্ভুন। দুঃশাসন অনেক হাতি লইয়া অর্জুনকে আটিকাইতে আসিলে 
মুহূর্তের মধ্যে সে সকল হাতি অর্ভুননের বাণে খণ্ডখণ্ড হইয়া! গেল। তাহার 
এক-একটা বাণে দুই-তিনট! করিয়। মানুষ কাঁটা যাইতে লাগিল । 


১৫৪ ছেলেদের মহাভারত 


এমন সময় দুর্যোধনের তাড়ায় দ্রোণ অর্জুনকে আক্রমণ করিলেন। 
কিছুকাল দুইজনের এমনি যুদ্ধ চলিল যে, তাহার আর তুলনা নাই। কিন্ত 
অর্জুনের আজ অন্য কাজ বহিযাছে, দ্রোণের কাছে এত সময় নষ্ট করিলে 
তাহার চলিবে কেন? কাজেই তিনি হঠাৎ তাহার পাশ দিয়া রথ চালাইযা 
নিলেন। তাহাতে দ্রোণ বলিলেন, “সে কী অর্জুন! তুমি না শত্রুকে জয় না 
করিয়া ছাড় না?” অর্জুন বলিলেন, ‘আপনি তো আমার শক্ত নহেন, আপনি 
আমার গুরু। আমি আপনার পুত্রের সমান, শিষ্য। আর, আপনাকে কে 
যুদ্ধে হারাইতে পারে ? 

কিন্ত বুড়া কি সহজে ছাড়িবার লোক! তিনি অুর্ণনের পশ্চাতে তাড়া 
করিলেন। তখন কাজেই অল্প অল্প করিয়া তাহাকে বারণ করা আবশ্যক 
হইল। এর পর ভোজকে পার হইতে হইবে, কিন্তু-কৃতবর্মা ইহার মধ্যে পথ 
আটকাইয়া বসিয়াছেন। বাহা হউক, তাহাকে অজ্ঞান করিতে অর্জুনের 
অধিক সময় লাগিল.ন[। 
'_ কৃতবর্মা অজ্ঞান হইলে আসিলেন শ্রুতায়ুধ। ইহার বরলদত্ত নামে একটা 
ভয়ংকর গদা আছে, সে গদা! কেহই ফিরাইতে পারে না। কিন্তু উহার একটি 
দোব এই যে, যুদ্ধে লিপ্ত নহে এমন লোককে মারিলে উহা উল্টিয়। তাহার 
প্রভুরই মাথায় পড়ে। শ্রুতায়ুধ অর্জুনকে মারিতে গিয়া সেই গদ। কৃষ্ণের 
উপর ছু ড়িয়! বসিয়াছেন। কাজেই বুঝিতেই পার__ অর্জুনের আর শ্রুতায়ুধকে 
মারিবার জন্য পরিশ্রম করিতে হইল না) ৃ 

তীযুধের পর স্ুদক্ষিণ ; তারপর শ্রনতীয়ু ও অচ্যুত ; তারপর উহাদিগের 
পুত্র নিতায়ু ও দীর্ঘায়ু; তারপর সহস্র সহস্র অঙ্গদেশীয় গজাবোহী 
দৈন্য; তারপর বিকটাকার অসংখ্য যবন, পারদ ও শক; তারপর আর 
একজন শ্রতায়ুধ--এরূপ করিয়া এত যোদ্ধা মবিল। দুর্যোধন তো 
দ্রোণের উপর চটিয়াই অস্থির ! তিনি বলিলেন, 'আপনি আমাদের খান, 
আবার, আমাদেরই অনিষ্ট করেন! আপনি যে মধুমাখানো ক্ষুরের মত, 
তাহা আমি জানিতাম না! যাহা হউক, শীঘ্র জয়দ্রথকে বাঁচাইবার 
উপায় করুন 

দ্ৰোণ বলিলেন, ‘মামি কি করিব? আমি বুড়া হইয়া এখন আর 
ছুটাছুটি করিতে পারি না। অর্জন একটু ফাক পাইলেই রথ হাকাইয়। চলিয়। 
যায়। কৃষ্ণ এমনি তাড়াতাড়ি বথ চালান যে, অর্জুনের বাণ তাহার এক 
ক্রোশ পিছনে পড়ে। বজহাতে ইন্দ্র আসিলেও আমি তাহাকে পরাজয় 
করিতে পাবি, কিন্তু অর্জুনকে পরাজয় করিতে কিছুতেই পারির না। তুমি 
না হয় অনেক যোদ্ধা লইয়! একবার তাহার সহিত যুদ্ধ করিষ্বা দেখ না! 


দ্রোণপব ১৫৫ 


আমি তোমার গায় এক আশ্চর্য কবচ বাঁধিয়া! দিতেছি ; ইহাকে কোন অন্ত্রই 
ভেদ করিতে পারিবে না ৷” এ 

এই বলিয়া দ্রোণাচার্য জল ছু ইয়া মন্ত্র পড়িতে পড়িতে দুর্যোধনের গায় 
সেই অন্তুত উজ্জল কবচ বাঁধিয়া দিলেন, দূর্যোধন মহোৎসাহে অর্জুনকে 
মারিতে চলিলেন। র 

এমন সময় ধুষ্্যয় প্রভৃতি পাণ্ডব পক্ষের যোদ্ধারা অনেক দৈন্য লইয়া 
দ্রোণকে ভয়ংকর তেজের সহিত আক্রমণ করাতে তাঁহার সৈন্যসকল তিন 
দলে ভাগ হইয়া গেল। দ্রোণ অনেক চেষ্টা করিয়াও আর তাহাদিগকে 
একত্র করিতে পারিলেন না। তখন কী ঘোর যুদ্ধই হইয়াছিল | অশ্বথামা, 
কর্ণ, সোমদত্ত প্রভৃতি কয়েকজন বড় বড় বীরের হাতে সকল সৈন্যের পশ্চাতে 
জয়দ্রথকে রাখিয়া আবার প্রায় সকলেই যুদ্ধে গিযাছিল। লোক যে কত 
মরিয়াছিল তাহার গণনা নাই। দ্রোণাচার্ষের সহিত ধৃষ্টছায় এই সময়ে খুব 
যুদ্ধ করিয়াছিলেন। কিন্তু সাত্যকি আসিয়া সাহায্য না৷ করিলে বুড়ার হাতে 
তাহার বড়ই দুর্দশা হইত। সাত্যকি দেখিলেন যে দ্রোণ ধৃষ্টহ্যুয়ের খড় চর্ম, 
ধ্বজ, ছত্ৰ, ঘোড়া, সারথি সমুদয় শেষ করিয়া ধুকে এক সাংঘাতিক বাগ 
চড়াইয়া বসিয়াছেন। সেই বাণ ছু'ডিবামাত্র: সাত্যকি চৌদ্দ বাণে তাহা 
কাটিয়া ফেলাতে, ধুষ্টত্যয় সে-যা ত্রা বাচিয়া। গেলেন । 

_ ইহার পর হইতে সাত্যকির সহিত দ্রোণের ভয়ানক যুদ্ধ চলিল। কিন্ত 
জয় পরাজয় কাহারও হইল না। শেষে যুধিঠির, ভীম, নকুল, সহদেব, বিরাট 
প্রভৃতি আসিয়া সাত্যকির সহিত যোগ দিলেন, বহু কৌরব যোদ্ধাও আসিয়া 
ভ্রোণের সহায় হইলেন । 


এদিকে বেলা প্রায় শেষ হইয়া আদিল। অর্জুন এতক্ষণ কী 
করিতেছেন? এখনও জয়দ্রথকে পাইতে তাহার অনেক বিলম্ব আছে; কিন্ত 
তাহার চেষ্টার ত্রুটি নাই। তিনি ক্রমাগত বাণাঘাতে কৌরব সৈন্য 
কাটিয়া পথ করিয়া দিতেছেন, আর সেই পথে কৃষ্ণ বুথ চালাইতেছেন। 
অ্জুনের বাণ তাহার ধনুক হইতে ছুটিয়া শত্রুর বুকে পড়িতে পড়িতে যে সময় 
লাগে, তাহার মধ্যে রথ যাইতেছে এক ক্রোশ। সুতরাং ঘোড়াগুলির যে খুবই 
পরিশ্রম হইবে, তাহা আশ্চর্য কী ? কৃষ্ণ দেখিলেন যে; এগুলিকে একটু বিশ্রাম 

না করাইলে চলিতেছে ন!” | 
অর্জুনের কী আশ্চর্য ক্ষমতাই ছিল! তিনি থোড়ার বিশ্রামের জন্য বথ 
হইতে নামিয়া সেই মাঠের মধ্যেই বাঁণের দ্বারা একটা ঘর গঁথিযা৷ ফেলিলেন। 
সেখানে জল ছিল না, তাই একটি সুন্দর সরৌবরও করিলেন। সে সবোবরে 


১৫৬ ছে:লদের মহাভারত 


সুমধুর স্থবিমল জল তো ছিলই, তাহার উপর আবার তাহাতে হাসও 
চরিতেছিল, প টিয়াছিল। 

অর্জুনের ও এবং অজু নকে নামিতে দেখিয়া শক্ররা অবশ্য 
তাহাকে আক্রমণ করিতে ছাড়ে নাই। কিন্তু অজুর্টনের বাণের কাছে তাহারা 
কী আর করিবে ! কৃষ্ণ মেই বাণের ঘরের ভিতর ঘোড়াগুলির সাজ খুলিয়া 
তাহাদিগকে দলিয়া-মলিয়া জল খাওয়াইয়া! আবার - তাজা করিয়া লইলেন। 
ইহার পর হইতে রথ আবার বায়ুবেগে ছুটিয়া চলিল। জয়রথ যাইবেন 
কোথায়? এ তাহাকে দেখা যাইতেছে । 

এমন সময় ছূর্যোধন জয়দ্রথকে বীচাইবার জন্য অজুনেকে আক্রমণ 
করিলেন ।' এবারে আর তাহার সাহসের সীমা নাই; তাঁহার গায় দ্রোণের 
বাঁধা সেই কবচ বহিয়াছে। বাস্তবিকই সে কবচের এমনি আশ্চর্য গুণ যে, 
অঙ্জুনের বাছা বাছা বাণগুলি উহা হইতে ঠিকরাইয়া৷ পড়িতে লাগিল । ইহাতে 
কৃষ্ণ আর অজুন প্রথমে খুবই আশ্চর্য হইয়া! গেলেন। যাহ! হউক, ব্যাপারখান] 
যে কী তাহা বুঝিতে অর্জুনের বিলম্ব হইল না। তখন তিনি বলিলেন, “এ 
কবচস্ুদ্ধই উহাকে হারাইব 1” 


কিন্তু কী মুশকিল! অর্জুন মন্ত্র পড়িয়া সাংঘাতিক অস্ত্রদকল নিক্ষেপ 
করেন, আর অশ্বথামা অন্যদিক হইতে বাণ মারিয়া তাহা মধ্যপথেই কাটিয়া 
ফেলেন ছুর্যোধনও সেই অবসরে অর্জন এবং কৃষ্ণকে ক্ষত-বিক্ষত করেন। 
যাহা হউক, ইহার উষধ শ্ীঘ্ই পড়িল। ছুর্যোধনের সমস্ত শরীর কবচে 
ঢাকা, কিন্তু হাত ছু-খানি খালি। সেই ছু-খানি হাতেই অর্জুন বাণ মারিতে 
লাগিলেন। আর ছুর্যোধন যাইবেন কোথায়? হাতে বাণ লাগাতে তাহার 


যুদ্ধ করাই অমন্তব হইয়া উঠিল। সকলে ছুটিয়া আসিয়া তাহাকে রক্ষা না 
করিলে তখনই মহারাজের প্রাণটি যাইত ৷ 


তারপর জয়দ্রথকে. ধরিবার জন্য 


কৌরবদের প্রাণ কীপিতে লাগিল। অর্জুনের গাণ্ডী 
শাঞ্চজন্য শঙ্ছের ভীষণ শব্দে কত লোক যে অজ্ঞান হইয 


সঙ্গে যুধিষ্ঠিরের বিষম যুদ্ধ চলিতেছিল। অনেকক্ষণ 
র্বস্ত কাহারও জয় পরাজয় বুঝা গেল না। বাণ, শক্তি, গদা দুইজনে কতই 
ছুড়িলেন। ছুইজনেরই সমান তেজ । কিন্তু ইহার পরেই দ্রোণ যুধিষ্ঠিরের 
ঘোড়া আর ধনুক কাটিয! তিনটি ভয়ংকর বাণ মারিলে তাহার এমনি বিপদ 


দ্রোণপর্ব ১৫ 


হইল যে, তখন রথ ছাড়িয়া অস্ত্র ফেলিয়া হাত তুলিয়া দাড়ানো ভিন্ন আর 
উপায় নাই। ভ্রোণ দেখিলেন, এই তাঁহার স্থযোগ | অমনি তিনি সিংহের 
ন্যায় যুধিষ্ঠিকে -ধরিতে _ছুটিলেন। “হায় হায় ! মহারাজ ধরা পড়িলেন' 
বলিয়া চারিদিকে চিৎকার উঠিল। ভাগ্যে সহদেবের রথ কাছে পাইয়া 
যুধিষ্টির তাহাতে উঠিতে পারিলেন, আর সহদেবের ঘোড়াগুলি দ্রোণের ঘোড়ার 
চেয়ে অনেক ভাল ছিল, নহিলে সেদিন সর্বনাশ হইত । 

এদিকে রাক্ষস অলম্বুয খানিক পাঁগুবদিগকে খুবই জ্বালাতন করিয়া ভীমের 
তাড়ায় পলায়ন করে। তারপর সে অন্যত্র গিয়া! আবার দৌরত্ব্য আরম্ভ 
করাতে ঘটোৎকচের হাতে আছাড় খাইয়া চূর্ণ হয়। তারপর অনেকক্ষণ 
প্রোণের সহিত পাণ্ডবদিগের তুমুল সংগ্রাম চলে। 

_এমন সময় দূর হইতে কৃষ্ণের পাঞ্চজন্য শঙ্খের শব্দ শুনা যাইতে লাগিল। 
গান্তীবের শব্দ এত দূরে পৌছে নাই, কাজেই তাহা কেহ শুনিতে পাইল না। 
এদিকে কৌরবেরাও সিংহনাদ করিতেছে । কাজেই যুধিষ্ঠির ভাবিলেন বুঝি 
অজুনের কোন বিপদ ঘটিল। তাই তিনি সাত্যকিকে ডাকিয়া বলিলেন, 
‘তুমি শীঘ্র অর্জনের কাছে যাও ৷” 

সাত্যকি বলিলেন, ‘অর্জুন আমাকে আপনার পাশ ছাড়িতে নিষেধ 
করিয়াছেন, আমি কি করিয়া যাই? আপনি অর্জনের জন্য চিন্তা করিবেন 
না। আপনাকে রক্ষা করাই আমার কাজ 1, 

কিন্ত যুধিষ্টিরকে অর্জুনের জন্য বড়ই ব্যস্ত দেখিয়া শেষে সাত্যকিকে 
যাইতে হইল । যুধিষ্ঠির ভীমকেও তাহার সঙ্গে পাঠাইতেছিলেন, কিন্ত 
সাত্যকি বলিলেন, “আমার মতে যুধিষ্ঠিরকে রক্ষা, করাই তোমার কর্তব্য ।” 
কাজেই ভীম রহিয়| গেলেন। . 

সাত্যকি কৌরবদিগের সহিত ক্রমাগত যুদ্ধ করিয়া অগ্রসর হইতেছেন, 
এমন সময় দ্রোণ আসিয়া তাহাকে আটকাইলেন। প্রোণ বলিলেন, ‘অর্জুন 
আজ আমার সহিত যুদ্ধ করিতে করিতে কাপুরুষের মত পাশ কাটিয়া 
পলায়ন করিল। তুমি যুদ্ধ না করিলে আজ তোমাকে বধ করিব।” বুদ্ধিমান 
সাত্যকি অমনি বলিলেন, “গুরু যাহা করেন শিশ্বুও তাহাই করে। আমি 
অর্জুনের কাছে চলিলাম।+ " 

সেদিন সাত্যকির বিক্রম কৌরবেরা ভাল করিয়াই জানিতে পাবিল। . 
দ্রোণের নিকট হইতে ভোজের নিকট; ভোজের সারথিকে কাটিয়া, কৃতবর্মাকে 
ঠোইয়া, জলদন্ধ ও মহামাত্রকে মারিয়া, আবার দক্ষিণের দিকে, এইভাবে 
সাত্যকি চলিয়াছেন। এমন সময় আবার দ্রোণ আসিয়া তাহার সম্মুখে 
উপস্থিত। সঙ্গে সঙ্গে দু, দুঃসহ, বিবর্ণ, দুমূখ, ছুশোসন, চিত্রসেন, 


১৫৮ ছেলেদের মহাভারত 


দুৰ্যোধন প্রভৃতি আসিয়া একসঙ্গে তাঁহাকে আক্রমণ করিয়াছেন। কিন্ত 
তাহাকে পরাজয় করে কাহার সাধ্য | দূর্যোধন পলায়ন করিলেন, কৃতবর্সা 
অজ্ঞান হইলেন.। তারপর যুদ্ধ চলিল কেবল দ্রোণ আর সাত্যকিতে ৷ ভয়ংকর 
যুদ্ধের পর দ্রোণকে হার মানিতে হইল। তারপর সুদর্শন মরিল, কম্বোজ, 
শক ও যবন সৈন্য পরাস্ত হইল, দূর্যোধন আবার আসিয়া যথেষ্ট সাজা 
পাইলেন। বিকটাকার পার্ধতীয় সৈন্যগণ বিশাল বিশাল পাথর হাতে যুদ্ধ 
করিতে আসিয়া তাহারাও সাত্যকির বাণে খণ্ড"খণ্ড হইল।. তখন কৌরবেরা 
কে কোথায় পলায়ন করিবে তাহাই ভাবিয়া অস্থির । - 

এই সময়ে দ্রোণ ছুঃশাসনকে সম্মুখে পাইয়া বলিলেন, ‘কী দুঃশাসন, 
এখন তোমার বীরত্ব কোথায় গেল? সকলে সাত্যক্কির ভয়ে পলাইতেছে, 
অর্জুনের হাতে পড়িলে কী করিবে? এই মুখেই কি পাগুবদিগের সহিত 
বিবাদ করিতে গিয়াছিলে ? 

এই বলিয়া দ্রোণ পাগুবদিগের সহিত ঘোরতর যুদ্ধ আরস্ত কৰিলে বীর- 
কেতু, সুধত্বা, চিত্রকেতু ও চিত্ররথ নামক পঞ্চালরাজ্যের পুত্রগণ দেখিতে 
দেখিতে তাঁহার হাততে প্রাণত্যাগ করিলেন। তাহাতে ধৃষ্টচুয় মনের দুঃখে 
রাগের ভরে দ্রোপকে আক্রমণ করাতে কিছুকাল দুইজনে যুদ্ধ চলিল। কিন্ত 
ধৃষ্টহায় দ্রোণের সম্মুখে টিকিতে পারিলেন না। 

এদিকে সাত্যকি ক্রমে দুঃশাসন, ত্রিগর্ড প্রভৃতিকে পরাজয় করিয়া 
অর্জুনের দিকে চলিয়াছেন, আর দ্রোণ পাণ্ডবপক্ষের যোদ্ধার পর যোদ্ধাকে 
মারিয়া প্রলয় কাণ্ড উপস্থিত করিয়াছেন। বৃহৎক্ষেত্র, ধৃষ্টকেতু, চেদিরাজের 
পুত্র, জরামস্কের পুত্র, ধৃষ্টহায়ের পুত্র, ক্ষত্রবর্মা প্রভৃতি কত লোকের দ্রোণের 
হাতে প্রাণ গেল । সেই পঁচাশি বংসরের বুড়া রণস্থলে এমনি ছোটাছুটি করিতে 
লাগিলেন, যেন তিনি যোল বৎসরের বালক । মহারাজ ঘুধিষ্টির এই সময়ে 
চারিদিকে চাহিয়া দেখিতেছিলেন। তখন তাহার মনে এই চিন্তা হইল, 
‘আমি অর্জুনের সন্ধানে সাত্যকিকে পাঠাইলাম, কিন্ত সাত্যকির সাহায্যের 
জন্য তো! কাহীকেও পাঠাই নাই ! 

অমনি তিনি ভীমকে সেই কার্ধে পাঠাইয়া দিলেন। ভীম খানিক দূর 
অগ্রসর হইতে-না-হইতে দ্রোণ তাহাকে বাধা দিয়া বলিলেন, অর্জুনকে 
ছাড়িয়াছি, কিন্তু তোমাকে ছাড়িব না৷? 

ভীম বলিলেন, ঠাকুর, অর্জুনকে আপনি দয়া করিয়া ছাড়িয়াছেন বলিয়া! 
তো আমার মনে হয় না। সে হয়ত ভদ্রতা করিয়া আপনার মান রাখিয়া 
গিয়াছে। কিন্তু আমি তো ভালমান্থষ অর্জুন নহি, আমি ভীম। যুদ্ধ করিতে 
আসিলে গুরু বলিয়া মানিব না।' বলিতে বলিতে ভীম এক বিশাল গদা 


দ্রোণপর্ব ১৫৯ 


ঘুরাইস্বা দ্রোণকে মারিয়াছেন। বুড়া তখন “বাপ !! বলিয়া রথ হইতে 
' এক লাফ। ততক্ষণে ভীম তাহার রথ, ঘোড়া, সারথি প্রভৃতি একেবারে 
পুঁতিয়া ফেলিয়াছেন। 

ইহাতে ছূর্যোধনের ভ্রাতাগণ ভীমকে আক্রমণ করিলে, তিনি তাহাদের 
সাতজনকে বধ করিলেন। যাহাদিগকে তিনি সম্মুখে পাইলেন তাহাদের 
অল্প লোকই বাঁচিয়া! রহিল। এমন সময় তিনি দেখিলেন যে, দ্রোণাচার্য 
পাগুবপক্ষের যোদ্ধাদিগকে নিতান্ত অস্থির করিয়া তুলিয়াছেন। অমনি আর 
কথাবার্তা নাই, ভীম চক্ষু বুজিয়া দ্রোণের সেই বাণৰৃষ্টির ভিতরেই তাঁহার 
রথের দিকে ছুটিযা চলিলেন। তারপর সেই রথখানিম্ুদ্ব_হেইয়ো হোঃ! 
মার বুড়াকে ছু'ডিয়া! কিন্তু বুড়ার হাত কী অসম্ভব মজবুত ! রথ গু'ড়া 
হইল, কিন্তু বুড়া মরিলেন না । ৃ : 

তারপর ভীম আর খানিক দূরে গিয়াই সাত্যকিকে দেখিতে পাইলেন। 
আরও খানিক দূর গিয়া.দেখিলেন, এ অর্জুন যুদ্ধ করিতেছেন । ওঃ ! তখন যে 
ভীমের সিংহনাদ | সেই সিংহনাদ শুনিয়া কৃষ্ণ আর অর্জুনও সিংহনাদ করিতে 
লাগিলেন। এই সকল সিংহনাদ যুধিষ্ঠিবের কানে পৌছিলে তাহার যে খুব 
আনন্দ হইল তাহাতে আর সন্দেহ কী! 

এ সকল সিংহনাদ কর্ণের সহা না হওয়ায় তিনি আসিয়া ভীমের সহিত 
মহা যুদ্ধ আরম্ভ করিয়া দিলেন । কিন্তু খানিক পরেই -ভীমের বাণে তাহার 
ধনুক, ঘোড়া আর সারথি কাটা যাওয়াতে তাহাকে গিয়া বুষসেনের রথে 
আশ্রয় লইতে হইল। কিন্তু কর্ণ ছাড়িবার লোক নহেন। তিনি আবার 
আসিয়া ভীমকে বলিলেন, “কী হে পাঙুপুত্র তুমিও আবার যুদ্ধ করিতে জান 
নাকি? বড় যে পলাইতেছ ? 

সুতরাং আবার তাহাদের যুদ্ধ আরম্ভ হইল। এবারও কর্ণ অনেকক্ষণ যুদ্ধ 
করিয়া শেষে দেখিলেন যে, আবার তাহার ধনুক, ঘোড়া, সারথি সব কাটা 
গিয়াছে। তাহার পর ভীমের অস্ত্র বুকে বিধিয়া তাহার প্রাণ যায়ু-যায় ৷ 
স্থৃতরাং তিনি তাড়াতাড়ি অন্য রথে উঠিয়া পলায়ন করিলেন। 

তথাপি কর্ণের লজ্জা নাই, তিনি আবার আসিয়া ভীমকে আক্রমণ 
করিলেন। এবার ধনুক, সারথি আর ঘোড়! কাটা গিয়া তাহার ছুরবস্থার 
একশেষ হইতেছে দেখিয়া ছুর্যোধন তাড়াতাড়ি দুর্জয়কে সাহায্য করিতে 
পাঠাইলেন। কিন্তু সে বেচারা ভাল করিয়া সাহায্য করিবার পূর্বেই মারা 
গেল। 

যাহ! হউক, এবার কর্ণকে আর পলাইতে হইল ন1; তাহার জন্য অন্ত্রন্- 
গমেত এক নূতন রথ আসিয়া উপস্থিত হইল ৷ দুঃখের বিষয় এই যে, ভীম 


১৬০ ছেলেদের মহাভারত 


সে রথেরও ঘোড়া আর সারথি সংহার করাতে তাহাতে চড়িয়া! কর্ণের যুদ্ধ 
করা হইল খুব কমই ৷ এমন সমখে দুর কর্ণের সাহায্য করিতে আসিলেন। 
সাহায্য যাহা করিলেন তাহ! একটু নূতন রকমের বটে, আর তিনি ইচ্ছা করিয়া 
সেরূপ করিয়াছিলেন তাহাও অবশ্য কখনই নহে; কিন্তু তাহাতে কর্ণের 
প্রাণরক্ষা, হইল। ছুমু্খ আসিয়াই তো অমনি ভীমের হাতে প্রাণত্যাগ 
পূর্বক নিজের রথখানি খালি করিয়া দিলেন। সে রথের ঘোড়াগুলি ছিল বড়ই 
চমৎকার । সুতরাং কিঞ্চিৎ পরেই যখন ভীমের হাতে কর্ণের দুর্দশার একশেষ 
হইল, তখন এ ঘোড়াগুলির সাহায্যেই তিনি সহজেই বণস্থল হইতে পলায়ন 
করিলেন। 

তারপর ভীম দুর্যোধনের আর পাঁচটি ভাইকে বধ করিলে কর্ণ আবার যুদ্ধ 
করিতে আসেন, আর দেখিতে দেখিতে তীর হাতে জব্দও হন। তাহা দেখিয়া 
দুৰ্যোধন তাহার সাতটি ভাইকে পাঠাইবামাত্র তাহারাও ভীমের হাতে মারা 
যায় । তারপর কর্ণ আসিয়া উপস্থিত হইলেন । 

এবারে ভীমের হাতে কর্ণের দুর্দশা দেখিয়! দূর্যোধন তাহার আর সাতটি 
ভাইকে বলিলেন, “তোমরা শীত্র গিয়া, উহাকে বাঁচাও 1 কিন্তু হায়! কে 
কাহাকে বাঁচায়? সাত ভাই ভাল করিয়া যুদ্ধ করিতে-না-করিতেই মরিয়া 
গেল। তারপর কর্ণের মাথায় কী যে গোল লাগিল, তিনি পাণ্ডবদিগকে 
ছাড়িয়া কৌরবদিগকেই মারিতে আরম্ত করিলেন । 

কিন্তু ইহার পর হইতেই যেন কর্ণের তেজ আবার ফিরিয়া আসিল। 
তখন দেখা, গেল যে, অনেকক্ষণ দুইজনে সমানভাবে যুদ্ধ চলার পর কর্ণ ক্রমেই 
ভীমকে কাবু করিয্মা আনিতেছেন। ক্রমে ভীমের তূণ, ধনুর গুণ, ঘোড়ার 
বাশ সবই কাটা গেল। সারথি বাণ খাইয়া অন্য রথে আশ্রয় লইল। 
ধ্বজ, পতাকা কিছুই আর রহিল না। ভীম একটা শক্তি ছু'ড়িয়া৷ মারিলেন, 
তাহাও কাট! গেল। শেষে রহিল খড়া,ও চর্দ। চর্মখানি কর্ণ কাটিয়া 
ফেলিলেন। খড়াটি ভীম ছু'ড়িয়। মারিলেন, তাহাতে কর্ণের ধনুক কাটিয়া 
গেল। কর্ণ তখনই আর এক ধনুক লইয়া ভীমের উপর বাণবুষ্টি করিতে 
লাগিলেন। 

তখন ভীম কর্ণকে মারিবার জন্য লাফাইয়| তাহার উপরে পড়িতে 
গেলেন। কিন্ত কর্ণ হঠাৎ গুড়ি মারিয়া রথে তলার সঙ্গে মিশিয়| পড়ায়: 
ইহাকে ধরিতে পারিলেন ন৷। তারপর ভীমের হাত খালি দেখিয়! কর্ণ 
বড করাতে তিনি এমন বিপদে পড়িলেন যে, বিপদ যাহাকে বলে! 
ও ly A পড়িয়া ছিল, ভীম আর উপায় না দেখিয়া 

: গুকাইলেন। কিন্তু হাতি খণ্ড-খণ্ড করিতে কর্ণের মত 


ভ্রোণপর্ব * ১৬১ 


বীরের আর কতক্ষণ লাগে! তাহাতে ভীম রথের চাকা, হাতির মাথা প্রভৃতি 


কর্ণকে ছু ড়িয়া মারিতে লাগিলেন। কিন্তু কর্ণের বাণের কাছে তাহাতেই বা 
' কী ফল হইবে? 

তখন ভীম বজ্রমুষ্টি উঠাইয়া এক কিলে কর্ণকৈ বধ করিতে যাইতেছিলেন, 
কিন্তু এই মনে করিয়া ক্ষান্ত হইলেন যে, তিনি .কর্ণকে মারিলে অর্জুনের 
প্রতিজ্ঞ মিথ্যা হইবে। কর্ণও ইচ্ছা করিলে তখন ভীমকে মারিতে পারিতেন, 
কিন্তু তাহারও মনে হইল যে, কুন্তীর নিকটে তিনি প্রতিজ্ঞা করিয়াছেন যে, 
ইহাদিগকে মারিবেন না। তাই তিনি ভীমকে ধনুক দিয়া একটা খোঁচা মাত্র 
মারিলেন। ভীম তৎক্ষণাৎ সেই ধনুক কাড়িয়। লইয়! সাই শব্দে তাহাকে এক 
ঘা লাগাইতে ছাডিলেন না। 

তখন কর্ণ রাগে চক্ষু লাল. করিয়া বলিলেন, “মুখ? পেটুক, কাপুরুষ ! 
তুই কেন আবার যুদ্ধ করিতে আসিয়াছিস ? তুই তো যুদ্ধের “য”ও জানিস 
না! যা! পেট ভরিয়া খা গিয়া ! আমার মত লোকের সঙ্গে যুদ্ধ করা 
তোর কাজ নহে, 

তাহাতে ভীম বলিলেন, ‘ছোটলোক ! এতবার আমার সঙ্গে হারিয়াছিস 
তবু আবার বড়াই করিস! হার-জিৎ তো ইন্দ্রেরও হয়। আয় না একবার 
মল্লযুদ্ধ করি, দেখি তোকে কীচক-বধ করিতে পারি কি না! 

ভীমের সহিত মল্লযুদ্ধ করিতে কর্ণের সাহস হইল না। কিন্ত তিনি এই 
ঘটনা লইয়া! অর্জুনের সামনেই খুব বড়াই করিতে _লাগিলেন। যাহ! হউক, 
অর্জুনের কয়েকটি বাণ আসিয়া গায়ে পড়িলে তাহার আর বড়াই রহিল না। 
তখন তাহার হঠাৎ মনে হইল যে, বড়াই করার চেয়ে পলায়ন করাতে বেশী 
কাজ দেয়। | 

এই সময়ে সাত্যকি অসাধারণ বীরত্বের সহিত যুদ্ধ করিতে করিতে 
সেইখানে আসিয়া উপস্থিত হইলেন। কিন্তু তাহাকে দেখিয়া অর্জুনের মনে 
সুখ হইল না। তিনি সাত্যকিকে যুধিষ্ঠিরের কাছে বাখিয়া আসিয়াছিলেন। 
তিনি চলিয়া আসাতে ন! জানি মহারাজের কী বিপদই হইয়াছে ! বিশেষত 
এতক্ষণ যুদ্ধ করিয়া সাত্যকির অস্ত্র প্রায় শেষ হইয়া যাওয়ায় এখন তীাহারও 
খুবই বিপদ । এদিকে ভূরিশ্রবা রাশি রাশি অন্ত্রসমেত সুন্দর বথে চড়িয়! 
তাহাকে আক্রমণ করিতে আসিতেছেন, তাহার সহিত যুদ্ধ করিবার সম্বল 
সাত্যকির মোটেই নাই। কাজেই অর্জুনের রাগ হইবার কথা। এখন 
সাত্যকিকেই বা তিনি কী করিয়া ফেলিয়া যান, আর যে সামান্য বেলাটুকু 
আছে ইহার মধ্যে জয়দ্রথকে মারিতে হইবে, তাহাবুই বাঁ কী করেন ? 

সাত্যকি একে অতিশয় ক্লান্ত, তাহাতে আবার অন্ত্রহীন, কাজেই ভূরিশ্রব! 

ছে, ম.--১১. 


১৬২ ছেলেদের মহাভারত 


তাঁহাকে যেন নিতান্তই বাগে পাইলেন। তথাপি সাত্যকির যতক্ষণ কিছুমাত্র 
অস্ত্র অবশিষ্ট ছিল ততক্ষণ তিনি কম যুদ্ধ করেন নাই ! ভূরিশ্রবা যেমন তাঁহার 
ধমক আর ঘোড়া কাটিলেন, তিনিও তেমনি ভূরিশ্রবার ধনুক আর ঘোড়া 
কাটিতে ছাড়িলেন না। তারপর রথ ছাড়িয়া দুইজনে খড়াযুদ্ধ আরম্ভ হইল। 
কিন্ত ক্লান্ত শরীরে আর কত করা যায়! সাত্যকি খানিক খড়গাযুদ্ধ 
করিয়াই কাবু হইয়া পড়িলেন। 

এমন সময় কৃষ্ণ অর্জুনকে বলিলেন, “এ দেখ, সাত্যকিকে দুর্বল পাইয়া 
ভূরিশ্রবা তাহাকে বধ করিতেছে ! ইহা অতি অন্যায়; সাত্যকি তোমার শিষ্য 
আর তোমার জন্যই আসিয়া বিপদে পড়িল। উহাকে রক্ষা কর! তোমার কর্তব্য 1” 

এদিকে ভূরিশ্রবা সাত্যকিক খডগাঘাতে ফেলিয়া দিয়া তাহার চুল ধরিয়া, 
বুকে লাথি মারিয়া, তাহার মাথা কাটিতে উদ্ভত। সাত্যকি প্রাণপণে মাথা . 
নাড়িয়া তাহার আঘাত এড়াইবার চেষ্টা করিতেছেন। এমন সময় অর্জুনের 
বাণ উদ্ধার মত আসিয়া ভূরিশ্রাবার ডান হাত কাটিয়া ফেলিল। 

তখন ভূরিশ্রব! অর্জুনকে তিরস্কার করিয়! বলিলেন, ‘অর্জুন, আমি অন্যের 

সহিত যুদ্ধ করিতেছিলাঁম, তুমি কেন আমার হাত কাটিলে 

অর্জুন বলিলেন, ‘শিষ্য আত্মীয় ও বন্ধুকে আমার সম্মুখে বধ করিতে 
দেখিয়াও নিশ্চেষ্ট থাকিলে মহাপাপ হইত, তাই করিলাম 1» 

তখন ভূরিশ্রবা অনাহারে প্রাণত্যাগের জন্য নিজহাতে শরশয্যা প্রস্তুত 
করিয়া ইষ্ট দেবতার ধ্যানে বসিলে, কৌরবের! চারিদিক হইতে অর্জুনের নিন্দা 


আমার পক্ষের লোককে মৃত্যু হইতে রক্ষা করা আমার কর্তব্যকাজ, তাহাই 


ভুরিশ্রব| নতশিরে অর্জুনের কথা মানিয়া! লইলেন, আর' বাঁ হাতে নিজের 
কাটা ডান হাতথানি অর্জুনের সামনে ধরিয়া একথাও জানাইলেন যে, ও-হাত 
কাটিয়া ফেল! উচিতই হইয়াছে। 

এমন সময় সাত্যকি অসহ্য রাগের ভরে খড়া লইয়া আবার দিকে 
ছুটিয়! চলিলেন। সকলে চীৎকার করিয়া উঠিল, আই যায় দিবে 
কিন্তু সাত্যকি কাহারও নিষেধ না শুনিয়া ভূরিশ্রবার মাথা কাটিয়া ফেলিলেন। 
আর বিলম্ব করা চলে না, জযদ্রথ-ধের সময় যায়-যায়। তাই অর্জুন শীঘ্র 
সে কাজ শেষ করিবার জন্য ব্যস্ত হইলেন। দুৰ্যোধন কর্ণ শল্য কৃপ অশ্বথাম! 


আর দুঃশাসন ইহারাও তখন জয়দ্রথকে পশ্চাতে রাখিয়া মহা তেজে তাহাকে 
আক্রমণ করিলেন। 


দ্রোণপরব "১৬৩ 


অর্জুন তাঁহাদের প্রত্যেকের বাণ দুই তিন খণ্ড করিয়া কাটিতেছেন, 
তাহারাও বার বার অর্ভুকে বাণে বাণে আচ্ছন্ন করিতেছেন। জয়দ্রথও . 
তখন চুপ করিয়া নাই। কিন্তু অর্জুনকে বারণ করে কার সাধ্য ! তিনি 
ক্রমে সকলকে হারাইয়া চৌধট্টি বাণে ভয় দ্রথকে অস্থির করিলেন । 

কিন্তু তখনও ছয় মহাবীরের মাঝখানে জয়দ্রথ লুকাইয়া রহিলেন। 
উহাদিগকে পরাজয় না করিয়া তাহাকে মারা অসম্ভব। এদিকে সূর্য অন্ত 
যাইতে আর অল্পই বাকি। তখন কৃষ্ণ অর্জুনকে বলিলেন, ‘আমি মায়াবলে 
সূর্যকে ঢাকিতেছি; তাহা হইলে জয়দ্ৰথ ভাবিবে সূর্য অস্ত গেল, এখন 
তোমাকে মরিতে হইবে। সুতরাং তখন আর লুকাইবার চেষ্টা করিবে না। 
সেই অবসরে কিন্তু তাহাকে বধ কর! চাই ।” 

এই বলিয়া কৃষ্ণ মায়াবলে সূর্যকে টাকিয়া ফেলিলে, অর্জুনের মৃত্যুকীল 
উপস্থিত মনে করিয়া কৌরবদের আনন্দের সীমা রহিল না। তখন জয়দ্রথ 
গলা উচু করিয়া দেখিতে লাগিলেন, সূর্য যথার্থই অস্ত গিয়াছে কি-না। 

অমনি কৃষ্ণ বলিলেন, ‘অর্জুন, এইবেল। ! এ দেখ জয়দ্রথ নিশ্চিন্তে গলা 
উচু করিয়া সূর্য দেখিতেছে। এইবেল৷ উহার মাথা কাটিয়া ফেল! 

কিন্তু জয়দ্রথের মাথা কাট! সহজ নহে। উহার জন্মকালে দেবতারা 
বলিয়ছিলেন যে, যুদ্ধক্ষেত্রে কৌন মহাবীর উহার মাথা কাটিবেন। তখন 
উহার পিতা বৃদধক্ষত্র বলেন, “যে ব্যক্তি আমার পুত্রের মাথা ভূমিতে ফেলিবে 
তাহার মাথাও তখনই শতখণ্ড হইবে ।” এই বলিয়া বৃদ্ধক্ষত্র বনে গিয়া 
তপস্তা আরম্ভ করেন। এখনও তিনি সমন্তপঞ্চক নামক তীর্ঘে তপস্থা 
করিতেছেন। 

এ সকল কথা মনে করিয়া কৃষ্ণ বলিলেন, ‘সাবধান অর্জুন, উহার 
মাথাটা তোমার হাতে মাটিতে পড়িলে কিন্তু সর্বনাশ ! মাথাটাকে সেই 
সমন্তপঞ্চক নামক তীৰ্থে, বুড়া বৃদ্ধক্ষত্রের কোলে নিয়া ফেলিতে হইবে” 

তখন অর্জুন এক বাণে জয়দ্রথের মাথা কাটিয়া, তাহা মাটিতে পড়িবার 
পূর্বেই আর কয়েক বাণে সেটাকে উড়াইয়া সেই সমন্তপঞ্চক তীর্থে জয়দ্রথের 
পিতার কোলে নিয়া ফেলিলেন। সেখান হইতে উহা! মাটিতে পড়িবামাত্রই 
বৃদ্ধক্ষত্রের মাথা ফাটিয়া শতখণ্ড হইয়া গেল ৷ 

তারপর কৃষ্ণ অন্ধকার দূর করিয়া দিলে দেখা গেল যে, তখনও সূর্য 
একেবারে ডুবিয়া যায় নাই। 

জয়দ্রথের মৃত্যুতে কূপ আর অশ্বথামা রাগিয়া অর্জুনকে আক্রমণ 
করিলেন। . কিন্তু অর্জুনের বাণ তীঁহারা সহা করিতে পারিলেন না। 

সেদিন সন্ধ্যার পরেও আর কেহ শিবিরে যায় নাই। সমস্ত রাত্রি মশাল 


১৬৪... ছেলেদের মহাভারত 
আলিয়া যুদ্ধ চলিয়াছিল। সে রাত্রিতে -দ্রোণ সাত্যকি অগ্থথামা ভীম 
ঘটোৎকচ প্রভৃতি অতি অদ্ভুত বীরত্ব দেখান, আর অর্জনের হাতে অসখখ্য 
লোক মরে। সে সময়ে তাহার বড় ইচ্ছা ছিল যে, কর্ণের সহিত যুদ্ধ করেন, 
কিন্তু কৃষ্ণের কৌশলে তাহা হয় নাই। 

কর্ণ ঘোরতর যুদ্ধের পর সাত্যকির হাতে পরাজিত হইলেন। তারপর 
অশ্বথাম| কৃতবর্মা প্রভৃতি অনেকেই সাত্যকিকে আক্রমণ করিয়াছিলেন । 
কিন্তু তাহাকে পরাজিত করিতে কাহারও শক্তি হইল না। 

এদিকে দূর্যোধন যুদ্ধে কিছু করিতে না পারিয়া! শেষে দ্রোণকে গালি 
দিতে আরম্ভ করায় দ্রোণ নিতান্ত দুঃখের সহিত বলিলেন, দুর্যোধন, কেন 
আমাকে বৃথা কষ্ট দিতেছে? আমি তে! সর্বদাই বলিতেছি যে, অর্জুনকে জয় 
করা অসম্ভব। পাপ তো কম কর নাই, এখন সে পাপের ফল ভাগ কর ? 
এই বলিয়া তিনি বাণে বাণে পাণ্ডবদিগকে অস্থির করিয়া তুলিলেন। 
দুৰ্যোধন তখন কম তেজ দেখান নাই। হাজার হাজার লোক তাঁহার হাতে 
প্রীণত্যাগ করে। তারপর যুধিষ্ঠির আসিয়া তাহার ধনুক কাটিয়া দশ বাণে 
তাহাকে কাতর করিয়া দেন। যুখিষ্টির আবার বাণ মারিলে ছূর্ধোধন আর 
যুদ্ধ করিতে পারেন নাই। 

প্রোণ আর ভীমের কথা কী বলিব! দ্রোণ ঘোরতর যুদ্ধ করিয়া 
কেকয়গণ, ধৃষ্ছায়ের পুত্রগণ ও শিবিকে বিনাশ করিলেন। আর ভীম কিল 
মারিয়া কলিঙ্গরাজের পুত্র ্চব আর লাখির চোটে দুর্মদ এবং দুর্ণকে সংহার 
করিলেন। 

ঘটোৎকচ আর অশ্বথামার সেই সময়ে যে যুদ্ধ হইয়াছিল তাহা বড়ই 
অদ্ভুত । রাত্রিতে বাক্ষদদের বল বাড়ে, আর রাক্ষসেরা নানারকম মায়াও 
জানে; তাহার উপরে আবার ঘটোৎকচ অসাধারণ বীর । সুতরাং অশ্থাম! 
যে নিতান্ত সংকটে পড়িয়াছিলেন, তাহাতে সন্দেহ কী? কিন্তু এমন সঙ্কটেও 
তিনি কিছুমাত্র কাতর হন নাই। ঘটোৎকচের সকল মায়া তিনি তিনবার 
চুৰ্ণ করিয়া দিলেন। 

ওঁ সময়ে ঘটোৎকচের পুত্র অঞ্জনপর্ধা অশ্বথামাকে আক্রমণ করিয়া 
অলক্মণের মধ্যেই মারা গেলে ঘটোৎকচ অঙ্বথামার উপর ঘোরতর বাণৰৃষ্টি 
আরম্ভ করে। সে সকল বাণ অশ্বখামা কাটিয়া ফেলিলে, সে এমনি এক অদ্ভুত 
: পাহাড় আনিয়া উপস্থিত করিল যে, কী বলিব! সে পাহাড়ের ঝরনাসকল 
হইতে ক্রমাগত শেল শুল মুষল যুরগর প্রভৃতি অস্ত্র অশ্বখামার উপর পড়িতে 
লাগিল। পাহাড় অশ্বথামার বাণে চূর্ণ হইলে ঘটোৎকচ মেঘের রূপ ধরিয়া 
ক্রমাগত অশ্বখামার উপরে প্রস্তরবৃষ্টি আরম্ভ করিল। কিন্তু অশ্বখথামার 


নাই। 


ভ্রোণপর্ব ১৬৫ 
বায়ব্য অস্ত্রে সে সকল পাথরমুন্ধ মেব কোথায় উড়িয়া গেল, তাহার ঠিক 


তখন আবার কোথা হইতে বিরাটাকার রাক্ষগণ অশ্বথামাকে গিলিতে 
আসিল। কিন্তু অশ্বখামা তাহাতেও কাতর হইলেন না। বাক্ষসেরা দেখিতে 
দেখিতে তাহার বাণে খণ্ড-খণ্ড হইয়া গেল ৷ 

ইহ! দেখিয়া ঘটোৎকচ অশ্বথ্থামাকে একটা বজ্র ছু ড়িয়া মারে ৷ অশ্বশ্থামা 
সেই বজ্র লুফিয়া লইয়া উল্টাইয়া তাহা ঘটোৎকচকেই আবার ছু ড়িয়! 
মারিলে তাহাতে ঘটোৎকচের ঘোড়া সারথি ধ্বজ কাটিয়া গেল । সেই সময়ে 
ৃষ্টত্যয় ঘটোৎকচের সাহায্য করিতেছিলেন, তথাপি অশ্বখামার বাণে সে 
এতই কাতর হইয়া পড়িল যে, ধৃষ্টত্যুয় তাহার মৃত্যু হইল ভাবিয়! তাড়াতাড়ি 
সেখান হইতে পলাইয়া গেলেন। 

এদিকে সোমদত্ত ও বাহলীকের সহিত ভীম আর সাত্যকির যুদ্ধ 
চলিয়াছে। সোমদত্তকে ভীম পরিঘের আঘাতে অজ্ঞান করিয়া ফেলিলে, : 
তীহার পিতা বাহলীক ভীমকে আক্রমণ করেন। বাহলীকের শক্তির ঘায় 
ভীম অচেতন হইয়া গিয়াছিলেন। কিন্তু মুহূর্তপরেই আবার উঠিয়৷ তিনি 
এমন এক গদা ছু ডিয়া মারিলেন যে, তাহাতে বাহ্লীকের মাথা চূর্ণ হইয়া 
গেল। 

তারপর ভীম নাগদত্ত দৃঢ়রথ বীরবাহু প্রভৃতি দুর্যোধনের নয়টি ভাইকে 
মারিয়া, কর্ণের ভ্রাতা ভূকরথ, শকুনির ভাই শতচন্দ্র, ধৃতরাষ্ট্রের আর সাতটি 
শ্যামলককে সংহার করিলেন। p 

আর এক স্থানে যুধিষ্ঠিকে অনেক লোক মারিতে দেখিয়া দ্রোণ 
আসিয়া তাহাকে আক্রমণ করিলেন, কিন্তু কিছুতেই তাঁহাকে পরাজয় 
করিতে পারিলেন না। যুধিষ্ঠির তাহার বায়ব্য বারুণ যাম্য আগ্নেয় তবাষ্ট 
সাবিত্র প্রভৃতি সকল অস্ত্র কাটিয়া শেষ করিলেন। দ্রোণের এীন্দর ও 
প্রাজাপত্য অস্ত্র যুধিষ্টিরের মাহেন্দ্র অন্তে কাটা গেল। তখন দ্রোণ রোষভরে 
ব্ৰহ্মাস্ত্ৰ হাতে করিলে যোদ্ধাদের আতঙ্কের সীমা রহিল ন!। কিন্তু যুধিষ্ঠির 
তাহাতে কিছুমাত্র ভয় না পাইয়া নিজের ব্রহ্মান্ে দ্রোণের ব্রহ্মাপ্ত বারণ 
করিলেন। কাজেই দ্রোণের আর যুধিষ্ঠিবেকে পরাজয় কর! হইল না৷ 

এই সময় কর্ণ পাগুব দৈন্যদিগকে বড়ই অস্থির করিয়। তোলেন। তাহারা 
তাহার বাণের জালায় হতবুদ্ধি হইয়া পলায়ন করিতে থাকে। তখন অর্জুন 
ন! থাকিলে কী হইত কে জানে! অর্জুন আসিয়া কর্ণের ধনুক ঘোড়! আর 
সারথি কাটিয়া তাহাকে বাণে বাণে সজারুর প্রায় করিয়া দেন। কৃপের রথ 
সেখানে ছিল তাই রক্ষা, নহিলে দে যাত্র। কর্ণের প্রাণ বাচানোই ভার হইত! 


১৬৬ ছেলেদের মহাভারত 


ইহার পর ভীষণ যুদ্ধে সাত্যকির হাতে সোমদত্তের মৃত্যু হয়। যুধিষ্ঠির 
তখন দ্রোণের সহিত খুব যুদ্ধ করিতেছিলেন, এমনকি, মুহুর্ভেকের জন্য তাহাকে 
অজ্ঞান করিতেও ছাড়েন নাই। কিন্ত কৃষ্ণ তাহাকে বারণ করিয়া! বলিলেন, 
“উনি সর্বদা আপনাকে ধরিয়া লইবার চেষ্টায় আছেন, উহার সহিত আপনার 
যুদ্ধ না করাই ভাল!” 

ইহার কিছু পরে কৃতবর্মার সহিত যুদ্ধ করিতে গিয়া যুধিষ্ঠির অজ্ঞান 
হইয়া যান। অন্যেরা তাড়াতাড়ি তাহাকে সেখান হইতে লইয়া গিয়া তাহার 
প্রাণ বাঁচায় । - 

তারপর আবার অশ্বথামা এবং ঘটোৎকচের ঘোরতর যুদ্ধ হয় । এবারেও 
জয় অশ্বখামারই হইল । দুর্যোধন এই সময় ভীমকে আক্রমণ 'করিয়া 
ক্রমাগত পীচবাৰব তাহার ধনুক কাটিলেন। তাহাতে ভীম ধনুক ছাড়িয়া শক্তি 
ছুঁডিঘা মারিলে, তাহাও কাটিতে ছাড়িলেন না। তখন ভীম ছুর্ধোধনের 
রথের উপরে এমনি বিশাল এক গদ! ছু'ড়িয়া মারিলেন যে, তাহাতে রথ 
ঘোড়া সারথি সব চুরমার হইয়া গেল। দূর্যোধন ভয়ে কীপিতে কীপিতে 
নন্দকের রথে উঠিয়া প্রাণ বীচাইলেন, কিন্তু ভীমের মনে হইল, বুঝি রথ 
আর ঘোড়ার সহিত তিনিও চূর্ণ হইয়াছেন । 

, এই সময় সহদেবের সহিত কর্ণের যুদ্ধ হয় ; আর সহদেব দেখিতে দেখিতে 
তাহাতে হারিয়া যান। তখন কর্ণ ইচ্ছা করিলেই তাহাকে বধ করিতে 
পারিতেন, কিন্তু কুস্তীর কথা ভাবিয়া! ক্ষান্ত রহিলেন। 

শকুনি কিন্তু নকুলের হাতে খুবই সাজা পাইলেন। শিখণ্ডীরও কৃপের 
হাতে প্রায় সেইরূপ দশ! হইল। তারপর দ্রোণ আর ধুষ্টছ্ায়ে, কর্ণ আর 
'সাত্যকিতে, এইরূপ করিয়া কত যুদ্ধ হইল তাহার শেষ নাই। এদিকে 
এ সকল যুদ্ধের ভিতরেই অর্জুনের গাণ্ডীবের ভয়ঙ্কর শব্দ ক্রমাগত দূর হইতে 
না | 114 কত লোক মারিতেছিলেন, তাহার সংখ্যা 
নাই। কে হতে আসিয়া আর 
লজ্জা পাইলেন। এ ৪০৭ 

ইহাতে দুর্োধনের নিকট বকুনি খাইয়া দ্রোণ আর কর্ণ মহারোষে 
পাণ্ডৰ-সৈষ্য মারিতে আরম্ভ করিলেন। তখন বেচারারা দ্রোণের বিক্রম সহঃ 
করিতে ন! পারিয়া পলায়ন করিতে লাগিল। যতক্ষণ না অর্জুন আসিয়া 
দ্ৰোণ এবং কর্ণকে আক্রমণ করিলেন ততক্ষণ আর তাহারা যুদ্ধক্ষেত্রে 
আসিতে সাহসই পায় নাই। খানিক পরে আবার কর্ণ এমনি ভয়ংকর হইয়া! 


উঠিলেন যে, সৈন্যদের কথা দূরে থাকুক, স্বয়ং যুধি্ঠিবের ভাবনা! হইল, এখন 
যুদ্ধ করি, না পলায়ন করি! 


দ্রোণপর্ব ১৬৭ 


অর্জুন আর সহা করিতে না পারিয়া কৃষ্ণকে বলিলেন, শীত্রক্র্ণের নিকট 
চলুন, আজ হয় আমি উহাকে বধ করিব, না হয় ও-ই আমাকে বধ করিবে!” 
কিন্তু কৃষ্ণ তাহাতে অসম্মত হইয়া বলিলেন, “তোমাকে মারিবার জন্য কর্ণ 
ইন্দ্রের সেই এক-পুরুষ-ঘাতিনী শক্তি রাখিয়া দিয়াছে, অতএব এখন তোমার 
তাহার কাছে যাওয়া উচিত নহে। ঘটোৎকচকে পাঠাও ৷? 

তখন অর্জুনের কথায় ঘটোৎকচ গিয়া কর্ণের সহিত যুদ্ধ আরম্ভ করিল। 
এদিকে সেই জটান্ুরের পুত্র অলম্কুষ নামক রাক্ষস আসিয়। ছূর্যোধনকে বলিল, 
“হেই মহারাজ্জ ! মোকে বোল্‌না, মুহি পাগুববৈর্রুকে মার্‌কে খাই । ই লোক 
মোর বাগ্পাকে মারিলেক ॥ | 

দুর্যোধনের ইহাতে কোন আপত্তি হওয়ার কথা ছিল না। সুতরাং 
অলম্বুয আর ঘটোৎকচ যুদ্ধ আরম্ভ হইল। দুই রাক্ষস মিলিয়া কী অদ্ভুত 
যুদ্ধই করিয়াছিল ! অস্ত্র দিয়া, নখ দিয়া, দাত দিয়া, কিল লাথি চড় মারিয়া 
সাধাসিধা যুদ্ধ তো তাহারা প্রথমে করিলই, শেষে আরম্ভ হইল মাযাযুদ্ধ ৷ 
একজন যেইমাত্র আগুন হইল, অমনি আর একজন হইল জল । যখন এ 
হইল তক্ষক, অমনি ও হইল গরুড়। এ হইল মেঘ, ও হইল ঝড় । মেঘ হইল 
পর্বত, ঝড় হইল বজ্র । পর্বত হইল হাতি, বজ্র হইল বাঘ । হাতি গেল সূৰ্য 
হইয়া বাঘকে পোড়াইতে, অমনি বাব আসিল বাহু হইয়া সূর্যকে গিলিতে ৷ 

এইরূপ অসম্ভব অদ্ভুত যুদ্ধের পর ঘটোৎকচ অলম্বুষের মাথা কাটিয়া 
তারপর কর্ণকে আক্রমণ করিল । দুইজনেই বীর, কাহারও তেজ কম নহে। 
কত বাণ ঘটোৎকচ কর্ণকৈ মারিল, কত বাণ কর্ণ ঘটোৎকচকে মাবিলেন। 
দুইজনের কাদার কবচ ছি'ড়িয়া গেল। দুইজনের শরীরই রক্তে লাল 
হইল ৷ শেষে কর্ণ ঘটোৎকচের ঘোড়া মারিয়া আর রথ ভাঙিয়| দিলে, সে 
মায়া দ্বারা এমনই বিকট চেহারা! করিল যে, কী বলিব! কর্ণ বাণ মারেন, 
আর সে হা করিয়া গিলে । দেখিতে দেখিতে সে বুড়া আঙ্লটির মত ছোট 
হইয়া যায়, আবার তখনই বিশাল পর্বতের বেশে আসিয়া উপস্থিত হয়? 
ইহার মধ্যে তাহার একশতটা মাথা হইয়া গেল। তারপর সে আর সেখানে 
নাই, হঠাৎ পাতালে ঢুকিয়া গিয়াছে। আর মুহূর্তেকের ভিতরেই সে পাহাড় 
সাজিয়৷ শৃন্তমার্গে আকাশে আসিয়া উপস্থিত। সেই পাহাড় হইতে কত 
শেল কত শূল কত গদ! যে কর্ণের মাথায় পড়িল তাহার অন্ত নাই। তারপর 


“আবার দে অদংখ্য বিকট রাক্ষদ কোথা হইতে আনিয়া উপস্থিত করিল। 


এইবূপে কত মায়া যে মে দেখাইল, তাহ! বলিয়া! শেষ করা যায় না; কিন্তু 
কর্ণ কিছুতেই কাতর হইল ন! । 
ইহার পরে অলায়ুধ নামক একটা ভয়ংকর রাক্ষদ আসিয়া ঘটোৎকচকে 


১৬৮ ছেলেদের মহাভারত 


আক্রমণ করিল। তখন ভীম ঘটোৎকচকে সাহায্য করিতে আসিলে 
অলায়ুধের সহিত তাহার ভীষণ যুদ্ধ হইল। অলাযুধ সেই বকের ভাই, 
কাজেই ভীমের উপর তাহার বড় রাগ। আর সে রাগের উপযুক্ত বলও 
তাহার ছিল। সুতরাং ভীমকে সে সহজে ছাড়িল না। এই সময়ে ঘটোৎকচ 
কর্ণকে ছাড়িয়া আসিয়া! তাহাকে আক্রমণ না করিলে হয়ত সে ভীমকে 
পরাজয় করিত। 

ঘটোৎকচ অনেক কষ্টে অলায়ুধকে বধ করিয়া! আবার কর্ণের সহিত যুদ্ধ 
করিতে গেল। খানিক যুদ্ধের পর সে কর্ণের ঘোড়া আর সারথিকে মারিয়া 
হঠাৎ সেখানে নাই। তারপর আবার আসিয়া সে কী ভয়ংকর মায়াধুদ্ধ 
সে আরম্ত.করিল, তাহা কী বলিব! তখন অগ্নিবর্ণ মেঘসকল আকাশ 
হইতে ক্রমাগত বজ উক্কা বাণ শক্তি প্ৰাস মুষল পরশু খড়া পট্টিশ তোমর 
পরিঘ গদ শূল শতদ্মী পাথর প্রভৃতি বর্ষণ করিতে লাগিল। কর্ণের আর 
তখন এমন শক্তি হইল না যে, তাহা বারণ করেন। ইহার উপর আবার শত- 
শত রাক্ষস আসিয়া কৌরবদিগকে সংহার করিতে লাগিল। কর্ণ তথাপি 
যথাসাধ্য বাণবৃষ্টি করিতেছিলেন, কিন্তু তাহাতে বিশেষ কিছু হইল না। এদিকে 
ঘটোৎকচ শতদ্বী মারিয়া তাহার ঘোড়া-কয়টিকে বধ করিয়াছে । 

এমন সময় কৌরবের! সকলে মিলিয়া কর্ণকে কহিলেন, ‘আর কী 
দেখিতেছ? শী ইন্দ্রের সেই এক-পুরুষ-ঘাতিনী শক্তি দিয়া এই বাঁক্ষসকে 
বধ কর ! 

কর্ণ দেখিলেন যে, রাক্ষসের হাতে প্রাণ যায়; কাজেই তখন তিনি 
নিরুপায় হইয়া সেই এক-পুরুষ-ঘাতিনী শক্তি হাতে লইলেন। 

সে শক্তি দেখিবামাত্র ঘটোৎকচ নিজের দেহকে বিশাল পর্বতের হ্যায় বড় 
করিয়া উধ্ব“শ্বাসে পলাইতে লাগিল । জীবজন্তুরা চিৎকার করিয়া উঠিল, 


আলিঙ্গন করিয়া! সেই রথের উপরেই নাচিতে লাগিলেন । 
ইহাতে অর্জন ব্যথিত হইয়া জিজ্ঞাসা করিলেন, “এমন দুঃখের সময় কী 
জন্য আপনি এত আনন্দ প্রকাশ করিতেছেন ? 


কৃষ্ণ বলিলেন, ‘আনন্দ করিতেছি এইজন্য যে, কর্ণ সেই শক্তি ঘটোৎকচেয় 
উপর মারাতে তোমার বিপদ কাটিয়া গেল। ঘটোৎকচকে না মারিলে সে 


ভ্রোণপর্ব ১৬৯ 


এ শক্তি দিয়া তোমাকে বধ করিত । এখন উহা তাহার হাত হইতে চলিয়া 
গেল, ইহার পর তুমি অনায়াসেই তাহাকে মারিতে পারিবে)? 
কিন্তু ঘটোৎকচের গুণের কথা মনে করিয়া কেহই স্থির থাকিতে পারিল 
না। জম্মাবধি সে এক মুহূর্তও নিজের সুখের দিকে না চাহিয়া পাগুবদিগের 
কত সেবা করিয়াছে । যুধিষ্ঠির সে সকল কথা৷ বলিতে বলিতে রাগে এবং 
“দুঃখে অস্থির হইয়! কর্ণকৈ বধ করিতে চলিলেন। ভীম .তো৷ সেই অবধি 
কৌরবদিগকে এক ধার হইতে মারিতে আরম্ভ করিয়াছেন, এ পর্যন্ত ক্ষান্ত হন 
নাই। 
এমন সময় অর্জুন সকলকে বলিলেন, 'রাত্রি অনেক হইয়াছে, আর 
তোমরাও অন্ধকারে যুদ্ধ করিয়া! নিতান্ত ক্লান্ত হইয়াছ। স্মৃতরাং এইবেলা 
একটু বিশ্রাম করিয়া লও, চন্দ্র উঠিলে আবার যুদ্ধ করা যাইবে। 
তাহার কথায় সকলে সন্তুষ্ট হইয়া» যে যেমনভাবে ছিল সেইভাবেই”_ 
কেহ ঘোড়ায়, কেহ রথে, কেহ হাতিতে, কেহ-কেহ সেই বণস্থলের মাটির 
উপরেই ঘুমাইয়া পড়িল। অন্্রস্্র যোদ্ধাদিগের হাতেই রহিল। 
শেষ রাত্রিতে চাদ উঠিলে আবার যুদ্ধ আরম্ভ হইল। ভোরুবেলায় দ্রুপদ 
এবং তিনটি পৌত্রসহ বিরাট দ্রোণের হাতে মারা গেলেন। তখন ধৃষ্টহ় 
শোকে অধীর হইয়া প্রতিজ্ঞা করিলেন, ‘আজ যদি আমি দ্রোণকে বধ না করি, 
তবে যেন আমার স্বর্গলাভ না হয় !' 
এই বলিয়া তিনি ভীমের সহিত কৌরব সৈন্য আক্রমণ করিলেন। 
তখনকার যুদ্ধ কী ঘোরতরই হইয়াছিল | দুর্যোধন ও দুশীসন নকুল ও 
- সহদেবের সহিত, কর্ণ ভীমের সহিত, দ্রোণ অর্জুনের সহিত এমনই যুদ্ধ করিতে 
লাগিলেন যে, সকলে তাহা দেখিয়া অবাক হইয়া! গেল ৷ 
দ্ৰোণ আর অর্জুনের যুদ্ধ কী আশ্চর্য! তাহাদের হাতেরই বা কী অদ্ভুত 
ক্ষমতা, রখেরই বা কী বিচিত্র গতি, আর অস্ত্রেরই বা কী চমৎকার গুণ | 
কত বড় বড় অস্ত্র যে দ্রোণ অর্জুনকে মারিলেন, তাহার সংখ্যা নাই। অর্জুন 
তাহার সকলই কাটিয়া ফেলিলেন। যতই তিনি সে সব অস্ত্র কাটেন, দ্রোণ 
ততই আহ্লাদিত হইয়া ভাবেন, আমি যত পরিশ্রম করিয়া উহাকে 
শিখাইয়াছিলাম তাহ! সার্থক হইয়াছে ৷” i 
সেদিন অনেকের সহিত অনেকের যুদ্ধ হইয়াছিল। কিন্তু দ্রোণ যেমন 
. তেজের সহিত পাণ্ডব সৈন্য সংহার করিয়াছিলেন পাণ্ডবের| তেমন করিয়া 
কৌরব দৈন্য মারিতে পারেন নাই । . দ্রোণের পরাক্রম দেখিয়া তাঁহাদের মনে 
আতঙ্ক উপস্থিত হইল । 
এমন সময় কৃষ্ণ অর্জুনকে বলিলেন, ‘অর্জুন, দ্রোণের হাতে অস্ত্র থাকিতে 


১৭০ ছেলেদের মহাভারত 


দেবতারাও উহাকে মারিতে পারেন না। অতএব যাহাতে উনি অস্ত্র ছাড়েন, 
তাহার উপায় করিতে হইবে। কেহ গিয়া উহার কাছে বলুক, ‘অশ্বখাম৷ 
মরিয়া গিয়াছেন। তাহা হইলে উনি অন্ত্ৰ ছাড়িয়া দিবেন? 

অর্জুন এমন কাজ করিতে কিছুতেই সম্মত হইলেন না, কিন্তু অন্য যোদ্ধারা 

মত. দিলেন, এবং অনেক কষ্টে যুধিষ্ঠিকেও মত করানো হইল। 

তখন ভীম কী করিলেন, শুন। পাগুবপক্ষের ইন্দ্বর্মার একটি হাতি 
ছিল, তাহার নাম 'অশ্বথামা*। ভীম গদাঘাতে সেই হাতিটাকে মারিয়া 
লঙ্জিতভাবে দ্রোণের নিকট আসিয়া চিৎকারপূর্বক বলিতে লাগিলেন__ 
শ্বথামা মরিয়া গিয়াছে! অশ্বথামা মরিয়া গিয়াছে । 

একথায় দ্রোণ প্রথমে কাতর হইলেন, কিন্ত তারপর মনে করিলেন যে, 
অশ্বথামা অমর, সে কী করিয়া মরিয়া যাইবে? তারপর খানিক যুদ্ধ করিয়া 
তিনি যুবিষ্টিরকে জিজ্ঞাসা করিলেন, যুধিষ্ঠির অশ্বথামা মরিয়াছে_একথা 
কি সত্য?” ধ 

দ্রোণ জানেন যে, যুধিষ্ঠির কখনই মিথ্যা কহেন না, কাজেই তিনি 
যুধি্টিরকে জিজ্ঞাসা করিলেন। কিন্তু হায়! কৃষ্ণ যে ইহার মধ্যে যুধিষটিরকে 
কী শিখাইয়া রাখিয়াছেন, তাহা তিনি জানেন না। কৃষ্ণ তাহাকে বলিয়াছেন, 
মহারাজ, আপনি এই মিথ্যাটুকু না বলিলে আমরা সকলে আজ দ্রোণের 


হাতে মারা যাইব। হতরাং এইটুকু মিথ্যা কথা বলিয়া আমাদিগকে রক্ষা 
করুন 1 


জিজ্রামার হাতির কথা জিজ্ঞাসা করেন নাই, তিনি ভীহার পুত্রের কথাই 
জিজ্ঞাসা করিয়াছেন। সৃতরাং, কেবল অশ্বথামা মরিয়াছে, একথা তাহাকে 


যাহা হউক, যুধিচিরের চেষ্টা যাহাতে ছুই দিকই রক্ষা হয়। জয়ও লাভ 


হইবে, মিথ্যাও বলা হইবে না। এই ভাবিয়া তিনি দ্রোণকে . 
বলিলেন ঃ 


অশ্বথামা মরিয়াছে* এই কথাগুলি বলিলেন জোরে, দ্রোণ তাহাই 
কথাটি বলিলেন অতি যৃদ্ম্বরে, ত্রোণ তাহা 
শুনিতে পাইলেন না । 


মহারাজ যুধিষ্টিরের রথ কখনও মাটি ছু ইত না, সৰ্বদাই চারি আঙুল উপরে 


দ্রোণপর্ব ১৭১ 


থাকিত। কিন্তু তিনি মিথ্য| কথা বলার পর হইতে তাহা মাটিতে নামিয়া 
পড়িল। 

যুধিষ্ঠিরের মুখে অঙ্বথামার মৃত্যুর কথা শুনিয়া প্রো নিতান্তই কাতর 
হইয়। পড়িলেন। তখন ধৃষ্টদ্যুয় তাহাকে আক্রমণ করিলেন, তিনি আর 
আগেকার মত যুদ্ধ করিতে পারিলেন না । তথাপি তিনি অনেকক্ষণ 
যুঝিয়াছিলেন, এবং সহজে কেহ তাহার কিছু করিতে পারেন নাই। 

এমন সময়ে ভীম আসিয়া বলিলেন, “কিসের জন্য এত যুদ্ধ করিতেছেন? - 
অশ্বথামা তো মরিয়া গিয়াছে !' 

তখন দ্রোগ অস্ত্র ফেলিয়া দিয়া বলিলেন, “হে মহাবীর কর্ণ, কৃপাচার্য, 
হে দুৰ্যোধন, আমি বারংবার বলিতেছি, তোমরা ভাল করিয়া যুদ্ধ কর। 


- তোমাদের মঙ্গল হউক। আমি অস্ত্র ত্যাগ করিলাম 1 এই বলিয়া তিনি 


ভগবানের চিন্তায় মন দিলেন । 

এমন সময় দেখা গেল যে, ধৃষ্টদ্যুয় অসিহস্তে দ্রোণকে কাটিতে চলিয়াছেন। 
রণভূমি-সুদ্ধ লোক তাহাতে শিহরিয়া উঠিল। সকলে চিৎকার করিয়া 
বলিলেন, ‘হায় হায় ! এমন কাজ করিও না! অর্জুন রথ হইতে লাফাইযা 
পড়িয়া তাহাকে বারণ করিতে ছুটিলেন। কিন্তু হায়! কিছুতেই কিছু 
হইল না। অর্জন তাহাকে ধরিবার পূর্বেই তিনি তাঁহার নিষ্ঠুর কাজ শেষ 
করিয়া ফেলিলেন। 

প্রোণের মৃত্যুতে কৌরবের! ভয়ে হতবুদ্ধি হইয়! পলায়ন করিতে লাগিল । 
দুৰ্যোধন পলাইলেন, কর্ণ পলাইলেন, শল্য পলাইলেন, কৃপ কীদিতে কীদিতে 
বুণস্থল ছাড়িয়া চলিলেন। সকলেই ভাবিলেন যে, আজ বুঝি কৌরব সৈন্য 
নিঃশেষ হইয়া গিযাছে। 

অশ্বথামা অন্ত দিকে যুদ্ধে ব্যস্ত ছিলেন। তিনি এ বিপদের কিছুই 
জানিতে পারেন নাই ৷ সকলকেই পলায়ন করিতে দেখিয়া তিনি জিজ্ঞাস! 
করিলেন, “তোমরা কী জন্য এমন করিয়া পলাইতেছ ?' 

ইহার উত্তরে যখন তাহাকে দ্রোণের মৃত্যুসংবাদ শুনানো হইল, তখন তিনি 
অশ্রু মুছিতে মুছিতে বলিলেন, ‘আজ নিশ্চয় আমি পাণ্ডব পক্ষের সকলকে 
বিনাশ করিব ৷” 

অশ্বথামার নিকট নারায়ণ অস্ত্র নামক একখানি অতি ভয়ানক অন্তর ছিল। 
সে অন্তর ছু'ড়িলে কাহারও সাধ্য হয় না যে, তাহাকে আটকায়। অমরই হউক 
আর দেব্তাই হউক, সে অস্ত্র গায় পড়িলে তাহাকে মরিতেই হইবে। স্বয়ং 
নারায়ণ এই অস্ত্র দ্রোণকে দেন, দ্রোণের নিকট হইতে তাহা অশবখযাম| পান) 
সেই অন্ত্ৰ তিনি এখন ধুকে জুড়িলেন। 


১৭২ ছেলেদের মহাভারত 


শারয়ণ অস্ত্র ছু ড়িবমাত্র ঝড় বৃষ্টি বজ্রপাত এবং ভূমিকম্প আরম্ভ হইল, 
সূর্য মলিন হইয়া গেল, চারিদিক অন্ধকারে ঘিরিয়া ফেলিল, সাগর উথলিয়া 
১ নদীসকলের জে।ত ফিরিয়া গেল। সেই সাংঘাতিক অস্ত্রের ভিতর হইতে 


আগুনের মত অসংখ্য অস্ত্র বাহির হইয়া জবলিতে জ্বলিতে ঘোর গর্জনে . 


পাওবদিগকে তাড়া করিল। তখন আর কেহই মনে করিল না যে, তাহাদের 
রক্ষা পাওয়ার কোন উপায় আছে। $ 

কিন্তু উপায় ছিল; তাহা কৃষ্ণ জানিতেন। তিনি সকলকে বলিলেন, 
‘তোমরা শীঘ্র অস্ত্র ফেলিয়া নামিয়া দাড়াও, তাহ। হইলে এ অন্ত কিছুই করিতে 
পারিবে না।» 

অমনি সকলে অন্তর ত্যাগ করেন, হাতি ঘোড়া রথ যিনি যাহার উপর ছিলেন 
তাহা হইতে নামিয়া পড়িলেন। কিন্ত ভীম রোখা লোক-_তিনি বলিলেন, 


তখন কৃষ্ণ আর অর্জুন উধ্ব“খ্বাসে ছুটিয়া গিয়া তাহাকে রথ হইতে টানিয়া 
আর তাহার অস্ত্র কাড়িয়া ফেলিয়া দেন, নচেৎ না জানি সেদিন কী 
ত! 

এইরূপে ভীম বাচিয়া গেলেন বটে, কিন্তু জোর করিয়া নামাইবার আর 
অস্ত্র কাড়িয়া লইবার দরুন তাহার ভয়ানক রাগ হওয়াতে তিনি সাপের মত 
ফৌস-ফৌস করিয়া নিঃশ্বাস ফেলিতে লাগিলেন। 
শারায়ণ অস্ত্র বৃথা হওয়ায় অশ্থথামা ক্রোধভরে অতি ঘোরতর যুদ্ধ 
আরম্ত করিলে, যুধিষ্ঠির সাত্যকি ভীম ইহাদের কেহই তাঁহার সম্মুখে টিকিয়। 
হার পর অর্জুন তাঁহাকে আক্রমণ করিলে, 


মারিয়া সে অল্পকে দূর করিয়া দিলেন। তখন অশ্বথামা নিতান্ত নিরাশভাবে 
পুর হোক, সব মিথ্যা এই বলিতে বলিতে রণস্থল ছাড়িয়া প্রস্থান 
লেন। 


কর্ণ 
bE 


পাঁচ দিন ঘোরতর যুদ্ধের পর দ্রোণ প্রাণত্যাগ করিলেন। ইহার পর 
কাহাকে সেনাপতি করা যায়, এ বিষয়ে পরামর্শ আরম্ভ হইল। অশ্বখামা 
বলিলেন, “মহাবীর কর্ণ অসাধারণ যোদ্ধা, অতএব তাহাকে আমরা সেনাপতি 
করিয়া শত্রদিগকে বিনাশ করিব ৷ 

তখন দুৰ্যোধন বলিলেন, “হে কর্ণ, তোমার মত যোদ্ধা তো আর কেহই 
নহে, সুতরাং তুমিই এখন আমাদের সেনাপতি হও 1” 

একথায় কর্ণ বলিলেন, “মহারাজ, আমি পূর্বেই বলিয়াছি যে, পাণ্ডব- 
দিগকে পরাজয় করিব। এখন আমি তোমার সেনাপতি হইতেছি, সুতরাং 
মনে কর যেন পাগ্ুবের! হারিয়া গিয়াছে 

তখনই ধুমধামের সহিত কর্ণকে সেনাপতি করা হইল। তখন রাত্রি 
প্রভাত হইবামাত্র দেখা গেল যে “সাজ সাজ’ বলিয়া সকলে যুদ্ধের জন্য 
ব্যস্ত । কর্ণকৈ সেনাপতি করিয়া আবার কৌরবদিগের সাহস ফিরিয়। 
আসিয়াছে । তাহাদের এই বিশ্বাস হইয়াছে যে, ভীষ্ম আর দ্রোণ স্নেহ 
করিয়! পাণ্ডবদিগকে ছাড়িয়া দিয়াছিলেন, কিন্তু এবারে কর্ণের হাতে আর 
তাহাদের রক্ষা নাই। সুতরাং সেদিন যুদ্ধ আরম্তের সময় সকলেরই খুব 
উৎসাহ দেখা গেল। 

আজ বিশাল হাতিতে চড়িয়া ভীম যুদ্ধে নামিয়াছেন। তাঁহার সহিত 
প্রথমে যাহার যুদ্ধ হইল তাঁহার নাম ক্ষেমমূতি ; তিনিও হাতির উপরে, 
এবং অসাধারণ বীরও বটে । প্রথমে যুদ্ধ অনেকটা সমানে-সমানেই চলিল ; 
এমনকি, ক্ষেমমূতিই আগে নারাচের ঘাষ ভীমের হাতিকে মারিয়া 
ফেলিলেন। ভীম সেই হাতি পড়িবার পূর্বেই তাহা হইতে লাফাইয়া 
পড়িয়া ক্ষেমমূতির হাতিকে এমন লাথি মারিলেন যে, হাতি তাহাতে চেগ্টা 
হইয়া মাটির ভিতর ঢুকিয়া গেল। তখন ক্ষেমমূৃতি মাটিতে নামিয়া 
রোষভরে যুদ্ধে অগ্রসর হওয়া মাত্র ভীম পদাঘাতে তাহার প্রাণ বাহির করিয়! 
দিলেন । 

তারপর অশ্বথামার সহিত ভীমের অনেকক্ষণ যুদ্ধ হয়। যুদ্ধ করিতে 
করিতে শেষে দুইজনেই অজ্ঞান হইয়া! যাওয়ায় সারথিরা, তাহাদিগকে লইয়া 
প্রস্থান করে । 


১৭৪ ছেলেদের মহাভারত 


এদিকে অর্জুনকে অবশিষ্ট সংশগ্তকদিগের সহিত ঘোরতর যুদ্ধে রত 
দেখিয়া, অশ্বথামা তাহাকে আক্রমণ করিলেন, এবং বেশ একটু জব্দও 
হইলেন। তখন অর্জুন আবার সংশপ্তকদিগকে আক্রমণ করা মাত্র আবার 
অশ্বখামা আসিয়া উপস্থিত। কিন্ত এবারে হাতে বুকে ও মাথায় বাণের 
খোঁচা খাইয়া অশ্ব মা একটু বিশেষরূপে সাজ।ও পাইলেন। তাহার ঘোড়া- 
গুলিরও কম দুর্দশা হইল না। ইহার উপর আবার তাহাদের বাশ কটিয়! 
যাওয়াতে তাহারা অশ্বথামাকে লইয়া সেখান হইতে যে ছুট দিল, রণক্ষেত্রের 
বাহিরে ন! গিয়া আর থামিল না। অশ্বথামাও ভাবিলেন, ‘ভালই হইয়াছে ! 

তারপর আর একজন অর্জুনকে আক্রমণ করিলেন, তাহার নাম দণ্ডধার। 
তিনি মরিলে, আসিলেন তাহার ভাই দণ্ড । দণ্ড মরিলে, আবার সংশন্তকেরা 
আসিল। 

অপর দিকে কর্ণও পণ্যকে বধ করিযু! বিস্তর পাণ্ডব সৈন্য মারিয়াছেন। 
তারপর নকুলকে আক্রমণ করাতে দুইজনে যুদ্ধ চলিয়াছে। দুইজনেই 
দুইজনের বাণে আচ্ছন্ন, মেঘের ছায়ার ন্যায় বাণের ছায়ায় রণস্থল ঢাকিয়। 
গিয়াছে। এমন সময় কর্ণের বাণে. নকুলের ধনুক কাটিয়া গেল, তারপর 
দেখিতে দেখিতে তাহার সারথি ঘোড়া রথ অস্ত্র সকলই গেল; আর তাঁহার 
যুঝিবার ক্ষমতা রহিল না। তখন তিনি পলায়নের আয়োজন করা-মাত্র কর্ণ 
আসিয়া! তাহার গলায় ধনুকের ফাস লাগাইয়া দেওয়াতে বেচারার সে পথও 
বন্ধ হইয়া গেল। কর্ণ ইচ্ছা করিলেই তখন নকুলকে বধ করিতে পারিতেন; 
কিন্ত কুস্তীর কথা মনে করিয়া কেবল এই বলিয়াই ছাড়িয়া দিলেন, ‘যাও, 
যাও! আর বড় বড় কৌরবদের সহিত যুদ্ধ করিতে মাসিও না” 

ইহার পরে কর্ণের বিক্রম সহা করিতে না৷ পারিয়| সৈন্যদের দুর্গীতির 
একশেষ হইয়া! উঠিল ৷ 

এদিকে কৃপের হাতে পড়িয়া ধৃষ্টহ্যুমের প্রায় শেষ দশা। অনেকে ভাবিল, 
তিনি বুঝি ব| মারাই যান। সারথি তাহাকে বলিল, ‘বড়ই তে বিপদ 
দেখিতেছি, রথ ফিরাইব নাকি? ধৃ্টহ্যয় বলিলেন, ‘আমি ঘামিয়া কীপিয়া 
আর মাথা ঠিক রাখিতে পারিতেছি না। চল, এখন এই বামুনকে ছাড়িয়া 
শীন্র ভীম আর অর্জুনের কাছে যাই?” সারথি তাহাই করিল । 

ও ধন আর মৃষিষ্টিরের যুদ্ধ অতি অদ্ভুত হইয়াছিল। দূর্যোধন 
যুধিষ্টিরের ধনুক কাটিলেন। যুধিষ্ঠির তৎক্ষণাৎ অন্ত ধনুক লইয়া ছুর্যোধনের 
ধনুক কাটিয়া তাহার উত্তর দিলেন। যুধিষ্টিরের তিন বাণ দুর্ধোধনের বুকে 
আসিয়া পড়িল, দুর্ষোধন তাহা রাহ না করিয়া উন্টিয়া যুরিষ্িরকে পাচ বাণ 
আর একটা শক্তি মারিলেন। দেই শক্তি কাটা গেলে, দূর্যোধন মারিলেন 


কর্ণপর্ব ১৭৫ 


একটা ভল্প; তাহার উত্তরে যুধিষ্টিরের এক বাণ আসিয়া তাহার "গায় বিষম 
বি'ধিয়। গেল। তখন দূর্যোধন বিশাল গদ! হাতে যুধিষ্টিরকে মারিতে গিয়া 
তাঁহার শক্তির ভীষণ ঘায় রথের উপর অজ্ঞান হইয়া পড়িলেন। এমন সময় 
ভীম আসিয়া! ঘুধিষ্টিরকে বারণ করিয়া বলিলেন, “আমি প্রতিজ্ঞা করিয়াছি 
দুর্যোধনকে মারিব, সুতরাং আপনার এখন উহাকে মারা উচিত নহে!” 

একথায় যুধিষ্ঠির দুর্যোধনকে ছাড়িয়া দিলেন। তারপর সন্ধা পর্যন্ত বড়ই 
ভয়ানক যুদ্ধ চলিল। এই সময় সর্বাপেক্ষা, অধিক বীরত্ব দেখান কর্ণ আর 
অর্ভূন। দুইজনেই অসংখ্য সৈন্য বিনাশ করেন। বিশেষত কর্ণের অত্যন্ত 
. বাড়াবাড়ি আরম্ভ হইলে, অর্জুন এমনি অসাধারণ যুদ্ধ করেন যে, কৌরবের! 
তাহা দেখিয়া ভয়ে চক্ষু বুজিয়া আর্তনাদ করিতে থাকেন। তাঁহাদের 
ভাগ্যবলে এই সময়ে সন্ধা! আসিয়া উপস্থিত হইল। তখন তাঁহারা যুদ্ধ শেষ 
করিতে আর কিছুমাত্র বিলম্ব করিলেন না। 

কর্ণ সর্বদাই বড় বড় কথা কহেন। সেদিন নাকালের একশেষ হইয়াও 
তিনি বলিলেন, ‘অর্জুন আজ হঠাৎ অন্ত্রবৃষ্টি করিয়া আমাদিগকে ফাকি 
দিয়াছে । কিন্ত কাল আমি তাহাকে জব্দ করিব ॥ 

রাত্রি প্রভাত হইলে কর্ণ ছুর্যোধনকে বলিলেন, ‘আজ হয় আমি অর্জুনকে 
মারিব, না হয় সে আমাকে মারিবে। কিন্ত আমার একজন ভাল সারথি 
চাই। আমার বিজয় নামক বিশ্বকর্মানিমিত যে আশ্চর্য ধনুক আছে, তাহা 
অর্জুনের গাণ্ডীবের চেয়ে কম নহে। এখন কৃষ্ণের মত একটি সারথি পাইলেই 
আমি পাণ্ডবদিগকে অনায়াসে পরাজয় করিতে পারি ৷? 

তারপর তিনি বলিলেন, ‘শল্য যদি আমার সারথি হন, তবে নিশ্চয় 
অর্জুনকে ‘বধ করিব। মহাবীর শল্য কৃষ্ণ অপেক্ষাও ভাল সারথি, আর 
আমি তো! অর্জুনের চেয়ে বড় যোদ্ধা আছিই। স্থৃতরাং শল্য আমার সারথি 
হইলে, দেবাস্ুরগণও আমার হাত হইতে বাঁচিয়া যাইতে পারিবেন না ৷” 

তখন দুৰ্যোধন শল্যকে বলিলেন, “মামা, আপনাকে কর্ণের সারথি 
হইতে হইতেছে ৷’ 

একথায় শল্য রাগে চোখ ঘুরাইয়া বলিলেন, “কী, এত বড় কথা! 
আমাকে বল স্ৃতপুত্রের (সারথির ছেলের ) সারথি হইতে! আমি কি 
তাহার চেয়ে কম যে, আমি তাহার সারথি হইতে যাইব? চলিলাম আমি 
এখান হইতে ৷’ 

ইহাতে দূর্যোধন ব্যস্ত হইয়া বলিলেন, ‘বাম রাম! আপনি কেন 
তাহার চেয়ে কম হইতে যাইবেন | কৃষ্ণ কি অর্জনের চেয়ে কম? আমি 
তে! মনে করি কৃষ্ণ অর্জুনের চেয়ে বড়, আর আপনি কৃষ্ণের চেয়েও বড় ৷ 


১৭৬ ছেলেদের মহাভারত 


একথীয় শল্য বলিলেন, তুমি যে আমাকে কৃষ্ণের চেয়ে বড় বলিলে, 
ইহাতে আমি বড়ই তুষ্ট হইলাম। আচ্ছা, তবে আমি কর্ণের সারথি 
হইব ; কিন্তু আমার একটা নিয়ম থাকিকঝ্ে_আমার যাহা খুশি তাহাই 
আমি কর্ণকে বলিব ।” 1 

কর্ণ তাহাতেই বাজী হইয়া! উঠিলেন। আর উঠিযাই শল্যকে বলিলেন, 
“ব্থ চালাও । আমি অর্জুনকে সংহার করিব ৷? 

তাহাতে শল্য বলিলেন, ‘সূতপুত্ৰ, ইন্দ্র ধাহাকে ভয় করেন, তুমি 
কোন্‌ সাহসে তাহাকে অবহেলা করিতেছ? যুদ্ধ আর্ত হইলে আর তোমার 
মুখে এমন কথা শোনা যাইবে ন! 

- কর্ণ বলিলেন, ‘আজ যদি যম বরুণ কুবের এবং ইন্দ্রও বন্ধুবান্ধব লইয়া। 
অর্জুনকে বুক্ষা করিতে আসেন, তথাপি আমি তাহাদিগকে নুদ্ধ অর্জুনকে 
পরাজয় করিব ।, 

শল্য বলিলেন, “তোমার ক্ষমতা! খুব আছে বটে, কিন্ত কথা৷ কও তাহার 
, চেয়েও অনেক বেশী। তুমি কখনই অর্জুনের সমান নহ। পলায়ন না করিলে 
আজ তাহার হাতে তোমার প্রাণ যাইবে ৷? 
কর্ণ বলিলেন, ‘যখন অর্জুন আমাকে পরাজয় করিবে, তখন আসিয়া : 
তাঁহার বড়াই করিও ॥ 
তখন শল্য “বেশ কথা, তাহাই হইবে” বলিয়া রথ চালাইয়া দিলেন । 
কর্ণ পাণ্ডব সৈন্য দেখিতেই বলিলেন, “তোমাদের মধ্যে যে অর্জুনকে 
দেখাইয়া দিবে তাহাকে গাড়ি ভরিয়া রত্ব দিব, ছয় হাতির রথ দিব, একশত 
গ্রাম দিব, আর কৃষ্ণ ও অর্জুনকে মারিয়া তাহাদের সকল ধন দিব 1, 
এক্থায় শল্য হাসিয়া বলিলেন, “তোমায় হাতি-টাতি কিছুই দিতে হইবে 
না, অর্জুনকে অমনই দেখিতে পাইবে ? 
এতক্ষণে কর্ণের রাগ হইল। তিনি বলিলেন, ‘তুমি নিতান্ত মুখ? যুদ্ধের 
. কিছুই জান না। তুমি চুপ কর। তোমার, মত একশত জনে আসিয়া! 
বকিলেও আমি ভয় পাইব না 1, 


শল্য বলিলেন, ‘তাই তো! তোমার দেখিতেছি মাথ। খারাপ হইয়াছে, 
চিকিৎসার দরকার ৷ 

এইরূপে ক্রমাগত উপহাস করিয়া শল্য কর্ণের মন ভাঙিয়৷ দিলেন। 
ইহার অর্থ আর কিছুই নহে-_কর্ণের তেজ কমাইয়া দিবার জন্য পাগুবদিগের 
নিকট যে প্রতিজ্ঞা করিয়াছেন, সেই প্রতিজ্ঞা পালন করা। যুদ্ধের সমযুও 
একটু সুযোগ পাইলেই, «এ দেখ অর্জুন কেমন বীর» ‘তুমি উহার সঙ্গে 
পারিবে. না? এইরূপ নানা কথা বলিয়া তিনি বেচারাকে ব্যস্ত করিয়া তোলেন ৷ 


কার্টে ১৭৭ 


তথাপি কর্ণ যেরূপ যুদ্ধ করিতে লাগিলেন তাহা অতি অন্তুত। অর্জুন 
যত কৌরব সৈন্য মারিলেন, কর্ণ তাহা অপেক্ষা কম পাগুব সৈন্য মারিলেন . 
না। খুব সাত্যকি ভীম সহদেব শিখণ্ডী যুধিষ্ঠির ত্রৌপদীর পুত্রগণ, 
ইহারা সকলেই তাঁহার নিকট হটিয়া গেলেন। 

যুধিষ্ঠির কর্ণের সহিত খুব যুদ্ধ করিয়াছিলেন যুধিষ্টিরের বাণে কর্ণ 
একবার অজ্ঞান হইয়া যান, কিন্তু শীঘ্রই আবার উঠিয়া বসিয়া যুধিষ্ঠিরের 
পাৰ্শ্বরক্ষক দুইটিকে মারিয়া ফেলিলেন। তারপর ষাট বাণে তাহাকে কাতর 
করিয়া কর্ণ সিংহনাদ করিতেছেন, এমন সময় সাত্যকি চেকিতান যুযুংসথ ধৃষ্টহযায় 
প্রভৃতি অনেক যোদ্ধা আসিরা তাহাকে চারিদিক হইতে আক্রমণ করিলেন । 
তথাপি কর্ণ কিছুমাত্র চিন্তিত হইলেন না। তাঁহার বাণে চারিদিক কাটিয়া 
ছারখার হইয়া যাইতে লাগিল । যুধিচিরের ধনুক আর বর্ম কাটিয়া তিনি 
তাহাকে এমনি সংকটে ফেলিলেন যে কী বলিব! যুধিষ্ঠির এমন শক্তি 
ছু'ড়িয়! মারিলেন, কর্ণের বাণে তাহাও ছুই খণ্ড হইয়া গেল। তারপর 
যুধিষ্ঠির চারিটা তোমর মারিয়া কাতর করিলেন বটে, কিন্তু কর্ণ তথাপি 
তাহার ধ্বজ তৃণ রথাদি নাশপূর্বক তাহাকে বাণাঘাতে ব্যাকুল করিতে 
ছাঁড়িলেন না। তখন যুধিষ্ঠির অন্য রথে চড়িয়া পলায়নের আয়োজন করিলে 
কর্ণ অমনি ছুটিয়া গিয়া তাহার কাধে হাত দিলেন । 

এমন সময় শল্য বলিলেন, ‘কর কী স্মতপুত্র? উহাকে ধরিলেই উনি 
তোমাকে ভস্ম করিয়া ফেলিবেন ] £ 

যাহা হউক, কুস্তীর কথা কর্ণের মনে ছিল। তাই তিনি যুধিষ্টিরের কোন 

ই তাহাকে ছাড়িয়া দিলেন । 


করিলেন নাঃ কেবল কিছু গালি দিয় 
টি খিয়া কৌরবরা তাহার সৈন্য মারিয়া শেষ করিতে 


লাগিল, হাম ও সাত্যকি প্ৰভৃতি বীরগণের হাতে তাহার শা্িও পাইল 
দুৰ্যোধন চিৎকারপূর্বক তাহাদিগকে বলিতে লাগিলেন, ‘তোমরা 
কিন্তু তাহার কথা কে শুনে! 

ভীমের নিকট রথ লইয়া চল ৷ 


আসিতেছিলেন। তাহা 
ভীম আসিতেছে। আজ সে তাহার বহুদিনের রাগ তে 


ঝাড়িবে 

তারপর ভীমের আর কর্ণের ঘোরতর যুদ্ধ আরম্ভ হইল। যুদ্ধ করিতে 
করিতে ভীম কর্ণকে এমনি ভয়ংকর বাণ ছু ডিযা মারিলেন যে, তাহা পর্বতে 
লাগিলে পর্বতও ফাটিয়া যাইত। সে বাণ খাইয়া আর কর্ণকে যুদ্ধ করিতে 


মার উপর 


১৭৮ ছেলেদের মহাভারত 


হইল না। তিনি তখনই চিৎ হইয়া রথের ভিতরে অজ্ঞান হওয়ায় শল্য 
তাহাকে সেখান হইতে, লইয়া গিয়া তাহার প্রাণ রক্ষা করিলেন। 

কর্ণের পরাভাব দেখিয়া দূর্যোধন তাঁহার ভাইদিগকে যুদ্ধে পাঠাইলেন। 
তখন বেচারাদের যে দুর্দশা! যুন্ধ ভাল করিয়া আরম্ভ হইতে-না-হইতেই 
তাহাদের ছয়জন মরিয়া গেল। আর সকলে তখন ভাবিল বুঝি যম 
আসিয়াছে । কাজেই তাহারা উর্ধবস্বাসে পলায়ন করিল । 

তখন আবার কর্ণ আসিয়া ভীমকে আক্রমণ করাতে, ভীম এক বিশিকের 
ঘায় তাহাকে অস্থির করিয়া দিলেন। কর্ণ তথাপি তাহাতে কাতর না হইয়া 
ভীমের ধনুক আর রথ চূর্ণ করিলেন। তাহাতে ভীম মহারাষে গদা লইয়া 
এমনি যুদ্ধ আরম্ভ করিলেন যে, কৌরবদিগের সাত শত হাতি দেখিতে 
দেখিতে ঘণ্ট হইয়া গেল। তখন আর কৌরবদের পলায়ন ভিন্ন কথা নাই। 

এদিকে কর্ণ যুধিষ্ঠিরকে সামনে পাইয়! তাহাকে এমনই তাড়া করিয়াছেন 
যে, তিনি পলাইবার পথ পান না। তাহাতে ভীম ছুটিয়া আসিয়া আবার 
কর্ণকে আক্রমণ করিলেন। ততক্ষণে কৃপ অশ্ব্থাম! কৃতবর্মা প্রভৃতি বীরগণও 
সেখানে উপস্থিত হইলেন? অনেকক্ষণ সাংঘাতিক যুদ্ধ চলিল। 

, অর্জুন তখন সংশপ্তক ও নারায়ণী দৈন্য প্রভৃতির সহিত ঘোরতর যুদ্ধে 
ব্যস্ত। উহাদেরণ্মধ্যে শর্মা অর্জুনের সহিত ভয়ানক যুদ্ধ করেন; এমনকি, 
একবার তাহাকে অজ্ঞান করিতেও ছাড়েন নাই। কিন্তু অর্জুন এন্ডান্্ 
মারিয়া তাহাদের সকলকেই জব্দ করিয়া দিলেন । 

অস্বথামা আর যুখিষ্টিরের অনেকক্ষণ খুব যুদ্ধ হইয়াছিল। এই যুদ্ধে 
সাত্যকি মাঝে মাঝে যুধিষ্ঠিরের সাহায্য করিয়াছিলেন । কিন্তু অশ্বথামার 
বাণে যুধিষ্ঠির ক্রমে এমনই আচ্ছন্ন হইয়া .প়িলেন যে, তখন আর তাহার 
সেখান হইতে প্রস্থান করা ভিন্ন উপায় রহিল না। 
অশ্বথাম| সেদিন অর্জুনের সঙ্গেও কম যুদ্ধ করেন নাই। এমনকি তাহার 
তেজে অর্জুনকে কাতর হইতে হয়। তখন কৃষ্ণ আশ্চর্য হইয়া তাহাকে 
করেন, ‘আজ কেন তোমার তেজ কমিয়া গেল? গাণ্ডীব কি 
তোমার হাতে নাই? ন! কি হাতে লাগিয়াছে ? 


যাহা 
নিতান্তই নাকাল হইয়া সেখান হইতে চলিয়া যাইতে হয়। 


খালি হাতে পাইয়া অশ্বত্থামা বাণে তাহাকে ক্ষত-বিক্ষত করিলেন । কিন্তু 


তথাপি তিনি তাহাকে বধ করিতে পারিলেন না। তখন তিনি ছুটিয়। তাহাকে . 


কর্ণপর্ব ১৭৯ 


বরিতে আসিলেন। কৃষ্ণ অর্জুনকে বলিলেন, “এ দেখ, ধুষ্টছায়ের কী দুর্দশা ! 
অর্ভন অশ্বথামাকে আক্রমণ করিয়া ধৃষ্টহ্যুয়ের প্রাণরক্ষা করিলেন। 

এই সময় কর্ণ প্রভৃতি বীরের! যুধি্টিরকে ধরিবার চেষ্টায় তাহাকে আক্রমণ 
করেন। কর্ণের বাণে নিতান্ত ক্লেণ পাইয়াও যুধিষ্ঠির অনেকক্ষণ এমনি তেজের 
সহিত যুদ্ধ করেন যে, তাহাতে কৌরব দলে হাহাকার উপস্থিত হয়। কিন্ত 
শেষকালে কর্ণের বাণ একেবারেই অসহা হইয়া উঠাতে তিনি সারথিকে 
বলিলেন, শীপ্র এখান হইতে রথ লইয়া চল।” তাহাতে ধৃতরাষ্ট্রের পুত্রেরা 
‘ধর-ধর’ বলিয়া তাহার পিছু পিছু তাড়া করিল। কিন্তু পাণ্ডব সৈন্যেরা ছুটিয়া 
আসিয়া তাহাদিগকে এমনই শিক্ষা দিল যে, আর তাহারা বেয়াদবি করিতে 
সাহস পাইল না । 

এদিকে রাজা যুধিষ্ঠির বাণাঘাতে নিতান্ত কাতর হইয়া নকুল ও সহদেবের 
সঙ্গে ধীরে ধীরে শিবিরে চলিয়াছেন, ইতিমধ্যে আবার কর্ণ আসিয়া তাহার 
গায় বাণ মারিতে আরম্ভ করিলেন। তাহারা তিনজনে মিলিয়া কর্ণকে 
কিছুতেই বারণ করিতে পারিলেন না। কর্ণের বাণে যুধিষ্টিরের ঘোড়া আর 
পাগড়ি, নকুলের ঘোড়া রাশ ধন্থুক দেখিতে দেখিতে কাট! গেল । সর্বনাশের 
আর অধিক বাকি নাই ; এমন সময়ে শল্য কর্ণকে বলিলেন, 'যুধিঠিরকে লইয়! 
ব্যস্ত হইয়াছ, অর্জুনের সহিত কখন যুদ্ধ করিবে? ইহাকে মারিয়া ফল কী? 
আগে অর্জুনকে মার। আর এ দেখ, দূর্যোধন ভীমের হাতে পড়িয়াছেন, 
ইহাদিগকে ছাড়িয়া আগে তাহাকে বাচাও 1” 

একথায় কর্ণ তাড়াতাড়ি দুর্ধোধনকে সাহায্য করিতে গেলেন, যুধিঠিরও 
রক্ষা পাইলেন। আঘাতের যাতনায় তিনি এতই কাতর হইয়াছিলেন যে, 
শিবিরে আসিয়াই তাহাকে শয়ন করিতে হইল। 

এদিকে আবার অশ্বথামা আর অর্জুনের যুদ্ধ আরম্ভ হইল ৷ এবারেও 
অশ্বথামার তেজের কোন অভাব নাই; কিন্তু তাহার সারথি হত আর ঘোড়া 
ক্ষিপ্ত হওয়ায় তিনি একটু বিপদে পড়িয়ীছেন। ঘোড়াগুলি অর্জুনের বাণে 
অস্থির হইয়া রথ-রথী সবস্ুদ্ধ রণস্থল হইতে ছুট দিল। তারপর পাণ্ডব 
যোদ্ধাগণের তাড়া খাইয়া কৌরবদিগের সৈম্গুলিও পলায়ন করিতে পাঁরিলে 
বাঁচে। 

তখন দূর্যোধন কর্ণকে বিনয়পূর্বক বলিলেন, “এ দেখ, তুমি থাকিতেই 
সৈন্যগুলি পলায়ন করিতেছে, আর তাহার! তোমাকেই ডাকিতেছে 1 

একথায় কর্ণ তাহার বিজয় নামক বিশ্বকর্মানিমিত মেই আশ্চর্য পুরাতন 
খন্তুকে ভার্গব অস্ত্র জিয়া নিক্ষেপ করিলে, পাণ্ডব সৈন্যদের আর দুর্দশার অবধি 
বহিল না। তখন তাহারা দাবানলভীত জন্তুর ন্যায় টেচাইতে লাগিল। সেই 


১৮০ ছেলেদের মহাভারত 


চিৎকার শুনিয়া অর্জুন কৃষ্ণকে বলিলেন, ‘ওঁ দেখুন ভার্গবান্ত্রে সৈম্থগণের কী 
দুশ হইতেছে! শীঘ্র কর্ণের নিকট রথ লইয়া! চলুন ।” 

কিন্তু কৃষ্ণ ভাবিলেন যে, কর্ণ আরও খানিক যুদ্ধ করিয়া ক্লান্ত হইলে 
অর্জুন সহজেই তাহাকে বধ করিতে পারিবেন। কাজেই তিনি কর্ণের দিকে 
না গিয়া অর্জুনকে বলিলেন, “মহারাজ যুহিষ্টির কর্ণের বাণে বড়ই কাতর 
হইয়াছেন। আগে তাহাকে শাস্ত করিয়া তারপর কর্ণকে মারা যাইবে ৷” 

তখন তাহারা তাড়াতাড়ি শিবিরের দিকে আসিতেছেন, এমন সময় 
অশ্বথামা আসিয়া রোষে অর্জুনকে আক্রমণ করিলেন। যাহা হউক, 
অশ্থথামাকে পরাজয় করিতে অনেক সময় লাগিল না। তারপর ভীমের 
হাতে কৌরবদিগকে নিবারণের ভার দিয়া তাহারা যুধিষ্টিরকে দেখিতে 
গেলেন । 

সেখানে অনেক কথাবার্তার পর তথা হইতে চলিয়া! আসিবার সময় অর্জুন 
প্রতিজ্ঞা করিলেন, ‘আজ হয় আমি কর্ণকে মারিব, না হয় কর্ণ আমাকে 
মারিবে ৷’ 

এদিকে ভীম সেই অবধি আর এক মুহূর্তের জন্যও যুদ্ধে ক্ষান্ত হন নাই । 
আজিকার যুদ্ধে তাহার বড়ই আনন্দ বোধ হইতেছে। তিনি সারথি বিশোককে 
ডাকিয়া বলিলেন, ‘বিশোক, আমার বড়ই উৎসাহ হইতেছে; এখন আর 
কৌন রথটা স্বপক্ষে, কোনটা বিপক্ষের তাহা বুঝিতেছি না। একটু সতর্ক 
থাকিও, যেন শত্রবোধে মিত্রকে মারিয়া না বসি। আজ প্রাণ ভরিয়া শক্ত 
মারিব! দেখ তো, অন্রশক্্ কী পরিমাণ আছে !' 

বিশোক বলিল, ‘এখনও দশ হাজার শর, দশ হাজার ক্ষুর, দশ হাজার 
জপ ছু-হাজার নারাচ, তিন হাজার প্রদর আর অসংখ্য গদ! অসি মুদগর 
শক্তি ও তোমর রহিয়াছে । আপনি নিশ্চিন্তে যুদ্ধ করুন, অস্ত্র ফুরাইবার 
কোন ভয় নাই 

এই সময় অর্জুন কৌরব দৈন্য ছারখার করিয়া অতি ভয়ংকর যুদ্ধ করিতে- 
ছিলেন। সেই যুদ্ধের ঘোরতর শব্দ ভীমের নিকট আসিয়া পৌছিলে তিনি 
যারপরনাই উৎসাহ পাইয়া সিংহনাদ করিতে করিতে কৌববদিগকে একেবারে 
পিষিয়| দিতে লাগিলেন। তখন আর কেহই তাহার সম্মুখে দীড়াইতে 
পারিল না। . 

অন্যদিকে কর্ণও পাণ্ডৰ দৈন্যদিগকে মারিয়া আর কিছু রাখেন নাই। 
তাহারা তখন ভয়ে এমনি হইয়াছে যে, আর যুদ্ধ করিবার জন্য তাহাদের 
হাত উঠে না। 


বাস্তবিক তখন দুই পক্ষে কত লোক যে মরিয়াছিল তাহার সংখ্যা করে 


কর্ণপর্ব ১৮১ 


কাহার সাধ্য! ছুই পক্ষের প্রায় প্রত্যেক বড় বড় বীর সে সময়ে হাজার 
সৈন্য বিশ্যাস করিয়াছিলেন 

ইহার মধ্যে একবার দুঃশাসন ভীমকে আক্রমণ করেন ।; ইহাতে প্রথমেই 
ভীমের বাণে তাহার ধনুক আর ধ্বজা কাটা! যায়, নিজের কপালেও একটি বাণ 
বিধে। তারপর এক বাণ আসিয়া তাঁহার সারঘির মাথা কাটিয়া ফেলে ৷ 
তখন দুঃশাসন তাড়াতাড়ি অন্ত ধন্নুক লইয়া ভীমকে বারটি বাণ মারেন, এবং 
নিজ হাতে ঘোড়ার রাশ ধরিয়া এক ভীষণ বাণে তাহাকে অজ্ঞান করিতে 
ছাড়েন নাই । ইহার উপর আবার তিনি এক বাণে ভীমের ধনুক কাটিয়া 
তাহার সারথিকে নয়টি এবং তাহাকে বহুতর বাণ মারাতে ভীম রাগের ভবে 
তাহাকে একট। শক্তি ছু'ড়িয়া মারেন। 

ছুশাদন আকর্ণ (কান অবধি, অর্থাৎ যথাসাধ্য ) ধনুক টানিয়া, দশ বাণে 
সেই জলন্ত উক্কাবৎ শক্তি খণ্ড-খণ্ড করিয়া! ফেলিলেন। তারপর তিনি বাণে বাণে 
জর্জরিত করিতে থাকিলে ভীম তাহাতে বিষম ক্রোধতরে বলিলেন, ‘তুমি তো 
আমাকে খুবই মারিলে, এখন আমার এই গদাঁটিকে সামলাও দেখি 1 বলিতে 
বলিতে তিনি এক বিশাল গদা ছুঃশীসনকে ছুঁড়িয়া মারিলেন। দুঃশাসন 
ভীমকে একটা শক্তি মারিলেন বটে, কিন্তু তাহা অর্ধপথে গদায় ঠেকিয়া খণ্ড-খণ্ড 
হইয়া গেল। তারপর সেই দারুণ গদ! দুঃশাসনের রথ আর সারথিকে চূর্ণ 
করিয়া তাহার মাথায় পড়িলে তিনি তাহার আঘাতে দশ ধন্নু দূরে নিক্ষিপ্ত 
হইলেন । 

এই অবস্থায় ছুঃশ।সনকে যাতনায় ছটফট করিতে দেখিয়া ভীমের সেই 
পুরাতন গ্রতিজ্ঞার কথ। মনে হইল । এই ছুরাত্মাই দ্রোপদীকে সেই সভায় 
ধরিয়া আনিয়া অপমান করিয়াছিল। তখন ভীম বলিয়াছিলেন, ‘আমি ইহার 
বুক চিরিয়া রক্ত খাইব ৷? 

সেই প্রতিজ্ঞার কথা মনে হওয়ামাত্র ভীম কর্ণ দুর্ধোধন কৃপ অখ্থামা 
প্রভৃতিকে ডাকিয়া! বলিলেন, ‘আজ আমি এই পাপাত্মা দুঃশাসনকে বধ 
করিব । তোমাদের সাধ্য থাকে তো ইহাকে রক্ষা কর তারপর তিনি 
ঝড়ের ন্যায় আসয়! ছুঃশাসনকে পদতলে পেষণ পূর্বক তাহার বুকে তলোয়ার 
বসাইয়া দিলেন। সেই তলোয়ারের ঘায় দুঃশাসনের গরম রক্ত সবেগে বাহির 
হওয়ামাত্র ভীম তাহা মহানন্দে পান করিয়া বলিলেন, ‘আহাঁ; কী মিষ্ট! দধি 
দুঞ্ধ বা ঘৃত পানেও আমি এত সুখী হই নাই! 

ভীমকে দুঃশাসনের রক্ত খাইতে দেখিয়! সৈন্যরা ‘বাবা রে, রাক্ষস রে! 
বলিয়া উধ্বশ্বাসে পলাইতে লাগিল। এদিকে ভীম তাহার ভীষণ প্রতিজ্ঞ 


১৮২ ছেলেদের মহাভারত 


পালনপূর্বক দুঃশাসনের মাথা কাটিয়া বলিলেন, “অতঃপর দুর্বোধন-পশুকে 
মারিয়া পদাঘাতে তাহার মস্তক চূর্ণ করিতে হইবে 1 

এই সময়ে দুর্যোধনের দশ ভাই রোষভরে ভীমকে আক্রমণ করাতে ভীম 
দশ ভল্লে সেই দশজনকে সংহার করিলেন। এ সকল কাণ্ড দেখিয়া আর 
ভীমের তখনকার সিংহনাদ শুনিয়া অন্যের তো পলায়ন করিতেই পারে, নিজে 
কর্ণও ভয়ে আড়ষ্ট তাহার মুখে কথা সরে না। তখন শল্য তাহাকে বলিলেন, 
‘এখন ওরূপ হইলে চলিবে না, তোমার কাজ কর ৷” { 

কিন্তু কর্ণের পুত্র বৃষসেন এই সময়ে খুব যুদ্ধ করিয়াছিলেন। তাহার বাণে 
নকুলের ধনুক রথ খড়া প্রভৃতি কাটা গিয়া অল্পক্ষণের ভিতরেই নিতান্ত সঙ্কট 
উপস্থিত হইল ৷ ভীম, অৰ্জুন, কৃষ্ণ প্রভৃতিও তাহার বাণে অক্ষত রহিলেন 
এইরূপে অর্জুনের সহিত তার যুদ্ধ বাধিয়া যাওয়াতে অর্জুন কর্ণকে ডাকিয়া 
বলিলেন, “তোমরা সকলে মিলিয়া অভিমন্ত্যুকে মারিয়াছিলে। আমি 
তোমাদের সম্মুখেই বৃষসেনকে মারিতেছি, ক্ষমতা থাকে তো রক্ষা কর ৷ 

তারপর অর্জুন হাসিতে হাসিতে দশ বাণে বৃষসেনকে ক্ষত-বিক্ষত করিয়া 
আর চারিটি ক্ষুরে তাহার ধনুক, ছুটি হাত আর মাথা কাটিয়া ফেলিলেন। 
ইহাতে কর্ণের প্রাণে কিরূপ লাগিয়াছিল, বুঝিতেই পার। ইহার পরেও কি 
আর তিনি চুপ করিয়া থাকিতে পারেন? কাজেই তখন অর্জুনের সহিত 
তাহার যুদ্ধ আরম্ভ হইল। 

এ সময়ে অশ্বথামা ছুর্যোধনের ছুই হাত ধরিয়া বলিলেন, “মহারাজ, আর 
কেন? আর পাগুবদিগের সহিত যুদ্ধে প্রয়োজন নাই, যুদ্ধের মুখে ছাই ! 
আমাদের সকলেই মরিয়| গিয়াছেন, কয়েকজন মাত্র বাচিয়া আছি। এখনও 
যুদ্ধ হইতে ক্ষান্ত হও, নহিলে নিশ্চয়ই মারা যাইবে, কিন্তু দূর্যোধন সেই 
উপকারী বন্ধুর কথায় কান দিলেন না। তিনি বলিলেন, অর্জুন বড় ক্লান্ত 
হইয়াছে, কর্ণ এখনই তাহাকে বধ করিবেন ৷” 

এদিকে কর্ণ আর অর্জুনের যুদ্ধ আরম্ভ হইযাছে। যোদ্ধার! সিংহনাদ 
করিয়া! আর চাদর উড়াইয়া তাহাদিগকে উৎসাহ দিতেছেন। 

এমন যুদ্ধ কী সচরাচর হয় ! তাই আজ দেবতার! অবধি আকাশ পরিপূর্ণ 
করিয়া তামাশা দেখিতে আসিয়াছেন। 

বাণ, বাণ! কেবলই বাণের পর বাণ! অর্জুন মারেন, কর্ণ কাটেন; 
কর্ণ মারেন, অর্ণুন কাটেন। ' অর্জুনের এক বাণে পৃথিবী স্ূর্ধ অবধি বলিয়া 
উঠিল। যোদ্ধাদের কাপড়ে আগুন। বেচারারা বুঝি পলাইবার 
মারা যায়! উহার নাম আগ্নেয় অস্ত্র। উঃ! কী ঘোরতর হড়, হড়, ধক্‌ 
ধক্‌ শব্দ! গেল বুঝি সব ! i 


কর্ণপর্ব ১৮৩ 

এ দেখ, কর্ণ বরুণাস্ত্র ছু'ডিয়াছেন। এ কালো কালো মেঘে আকাশ 
ছাইয়া গেল। কী ঘোরতর অন্ধকার ! কী ভয়ানয় বৃষ্টি! স্থষ্টি বুঝি লয় হয় ! 

অমনি দেখ, কী ভীষণ ঝড় বহিল! মেঘ বৃষ্টি উড়াইয়া নিল; সৃষ্টি 
বাচিল। অর্জুন বায়ব্য অস্ত্র মারিয়াছেন, তাহাতেই এত ঝড়। 

আর একটা অগ্র আরও ভীষণ ৷ ইহা অর্জুন ইন্দ্রের নিকট পাইয়া- 
ছিলেন। অস্ত্রের অদ্ভুত গুণে গাণ্ডীব হইতে কত ক্ষুরপ্র, কত নালীক, কত 
অঞ্চলীক, কত নারাচ, কত অর্ধচন্দ্রই বাহির হইতেছে । এবারে বুঝি আর 
কর্ণের রক্ষা নাই ! 

কিন্তু কর্ণ মরিলেন না। তিতি ভার্গবাস্তে অর্জুনের সকল অস্ত্র দূর 
করিলেন। আর লোকও মারিলেন কতই ! কর্ণের কী অসীম তেজ! কৃষ্ণ 
আর অর্জুনকে তিনি কী ব্যস্তই করিলেন ! তখন ভীম ক্রোধভরে বলিলেন, 
‘ও কী অর্জুন? মন দিয়া যুদ্ধ কর !' 

কৃষ্ণ বলিলেন, ‘অর্জুন, তোমার উৎসাহ দেখিতেছি না কেন ? 

তাহাতে অর্জুন ব্ৰহ্মাস্ত্ৰ মারিলে কর্ণ তাহ! কাটিতে ছাড়িলেন না। কিন্ত 
ইহার পর অর্জুন যে আর একটা ব্রহ্মান্তর মারিলেন, সে বড়ই ভয়ানক। কত 
যোদ্ধাই তাহাতে মরিল। কিন্তু তথাপি বাণক্ষেপে ক্রটি নাই; বৃষ্টিধারার 
মত তাহার বাণ পড়িতেছে। 

তখন অর্জুনের আঠারটি বাণ ছুট্িয়া চলিল। তাহার তিনটি বি ধিল 
কর্ণের গায় $ একটিতে কাটিল, তাহার ধ্বজ, আর চারিটা খাইলেন শল্য ৷ 
বাকি দশটিতে রাজপুত্র সভাপতির মাথাটি কাটা গেল। বাণের আর অস্তুই 
নাই; হাতি রথী পদাতি সবই বুঝি কাটিয়া শেষ হয়! এবারে কর্ণ কাবু 
হইবেন। কিন্তু হায় !. অর্জুনের ধনুকের গুণ যে ছি ড়িয়! গেল! এখন উপায়? 
কর্ণ স্থযোগ পাইয়া কত বাণই মারিতেছেন। ফ্ষ্চকে যাট, অর্জুনকে আট, 
ভীমকেও অনেক, সৈম্তগুলিকে তো অসংখ্য । সর্বনাশ হইল বুঝি! দেখ, 
কৌরবদের কত আনন্দ ! 

যাহা হউক, ওঁ অর্জুনের ধন্নুকে আবার গুণ চড়িল। কর্ণের বাণের আর 
সে তেজ নাই, এখন অর্জুনের বাণেই আকাশ অন্ধকার। কর্ণের গায় 
উনিশ বাণ পড়িল, শল্যের গায় দশটি বিধিল। কর্ণ রক্তে লাল হইয়া 
গিয়াছেন। 

কিন্তু তথাপি তিনি অর্জুনকে তিন বাণ, আর কৃষ্ণকে পাঁচ বাণ মারিতে 
ছাড়েন নাই। ওঁ পাঁচটি বাণ পাঁচটি মহা সর্প। কৃষ্ণকে বি ধিয়া উহীরা আবার 
কর্ণের নিকট ফিরিয়া যাইতে যাইতে, মধ্যপথে অর্ভূনের ভল্লে খণ্ড-খণ্ড হইল। 
অর্জনের আর দশ বাণে কর্ণের কী দণা হইয়াছে, দেখ। অর্জুনের কী অতুল 


3) ছেলেদের মহাভারত 


বিক্রম, কী ভীষণ বাণবৃষ্টি | আকাশ আধার হইল ; কর্ণের রথ কাটিয়া গেল ৷ 
তাহার সঙ্গে একটি রক্ষকও বাচিয়া নাই। অপর কৌরবেরা অর্জুনের ভয়ে 
তাহাকে ফেলিয়া পলায়ন করিতেছে। কৌরবদের মধ্যে কেবল কর্ণ ভয় 
পান নাই ; তিনি অর্জুনের সামনেই বাণবৃষ্টি করিতেছেন । এমন সময় কোথা 
হইতে এ সাপটা আসিয়া কর্ণের তুণের ভিতর ঢুকিল? এই সেই অশ্বসেন, 
খাওবদাহের সময় যে অনেক কষ্টে পাতালে ঢুকিয়া প্রাণ বাঁচাইয়াছিল । 
সেই রাগে সে আজ কর্ণের বাণের ভিতরে ঢুকিয়া অর্জুনকে বধ করিতে 
আমিয়াছে। কর্ণ ইহার কিছুই জানেন না। অশ্বদেন যে বাণের ভিতরে 
ঢুকিয়াছে, ভাহারও চেহারা সাপের মত। কর্ণ অজু্নকে মারিবার জন্য এই 
বাণ বহুকাল যাবৎ পরম বন্ধে চন্দনচূর্ণের ভিতর রাখিয়াছিলেন। 

এখন অর্জুনকে কিছুতেই আটিতে না৷ পারিষা কর্ণ সেই দারুণ বাণ 
ধুকে জুড়িয়| বসিয়াছেন। তাহার সঙ্গে সঙ্গে উক্কাবৃষ্টি আরন্ত হইয়াছে, 
আকাশে আগুন ধরিয়া গিয়াছে। এ বাণ লাগিলে আর অর্জুনের বক্ষ নাই, 
ইহাকে আটকাইবার ক্ষমতাও কিছুরই নাই। তাই বাণ ছু'ড়িবার সময় কর্ণ 
বলিলেন, অর্জুন, এইবারে তুমি গেলে !' 

উঃ! কী ভয়ানক বাণ! সর্বনাশ হয় বুঝি ! এমন সময় কৃষ্ণ হঠাৎ পায় 
চাপিয়া অর্জুনের রথখানিকে মাটির ভিতর বাইয়া দিলেন; োড়াগুলি হাটু 


ভীহার সেই ইন্দদত্ত আশ্চর্য মুকুটখানি গড়া করিয়া দিল। অর্জুন বাঁচিয়া 
গিয়া সাদা পাগড়ি বাঁধিয়া লইলেন । 

সাপের বাছা ঠকিয়া গিয়া বড়ই চটিল। দে কর্ণকে গিয়া বলিল, ‘কর্ণ, 
তুমি আমাকে না দেখিয়াই বাণ মারিয়াছিলে, তাই অর্জুনের মাথা কাটিতে 
পারি নাই। এবারে আমাকে দেখিয়া বাণ মার, নিশ্চন্ন উহাকে বধ করিব 1, 

কিন্ত কর্ণ বড় অহংকারী লোক, তিনি অন্যের সাহায্য লইতে প্রস্তুত 
শহেন। কাজেই দুষ্ট সাপ নিরাশ মনে ফিরিয়া চলিল। কিন্তু কৃষ্ণকে ফাকি 
দিয়া সে কোথায় যাইবে? তিনি অমনি অর্জুনকে তাহার কথা বলিয়া 
দিলেন, আর দেখিতে দেখিতে দুষ্ট সাপ খণ্ড-খণ্ড হইয়া গেল 


আনন্দের সীমা নাই। 


শিক্ষা দিলেন। এ কর্ণের মুকুট আর কুণ্ডল উড়িয়া গেল। এ তাহার বর্ম 
ছিন্নভিন্ন হইল। আহা, এখন না জানি ওঁ দারুণ বাণগুলি তাহার গায় 
কিরূপ বি ধিতেছে। রক্তে শরীর ভাসিয়া গেল! এ তাহার বুকে ভীষণ 


কপির ১৮৫ 


বাণ ফুটিল, আর তাহার জ্ঞান নাই। তখন আর অর্জুনের উদার হৃদয় 
তাহাকে বাণ মারিতে চাহিল না? সেজন্ত কৃষ্ণ তাহাকে তিরস্কার করিলেন। 

কর্ণের জ্ঞান হইলে আবার যুদ্ধ চলিল। কিন্তু এবারে বুঝি আর তাহার 
বক্ষা নাই। ওঁ তাহার রথের চাকা বসিয়া গেল। আহা! এই বিপদের 
সময় আবার বেচারা তীহার সেই পরগুরামের দেওয়া বড় বড় অস্ত্রের কথ 
সব ভুলিয়া গিয়াছেন। 

নিজেরই পাপের ফল ! পরশুরামকে ফাকি দিয়া তিনি তাহার নিকট 
অন্্রবি্া শিখিতে গেলেন; বলিলেন, ‘আমি ব্রাহ্মণ ।' পরশুরাম য 
ব্ৰাহ্মণ বোধে তঁহাকে অশেষ অন্ত্রশন্ত্র দিয়া বিধিমতে ুদ্ধবিগ্ভা শিখাইলেন। 
তারপর একদিন দেখেন কি যে, এ ব্রাহ্মণ নয়, ক্ষত্রিয় । কাজেই তখন তিনি 
শাপ দিলেন, মৃত্যুকালে তুই সকল তুলিয়া যাইবি 

তারপর আর একবার দৈবাৎ এক ব্রাহ্মণের বাছুর মা 
ব্ৰাহ্মণ তাহাকে শাপ দেন, ‘যুদ্ধের কালে যখন তোর বড়ই 
ঠিক মেই সময় তোর রথের চাকা বসিয়া যাইবে? 

সেই সকল পুরাতন পাপের শান্তি আজ আসিয়া একসঙ্গে উপস্থিত 
হইল । আহা! এ দেখ, তিনি হাত ছু'ডিয়া আক্ষেপ করিতেছেন কিন্ত 
বীরের তেজ নাকি বিপদেও লোপ পায় নাঃ তাই এখনও তিনি অর্জুনের 
সহিত ঘোর যুদ্ধে মত্ত ৷ ইহার মধ্যেও কৃষ্ণের হাতে তিন আর অর্জুনকে সাত 
বাণ মারিতে ছাড়েন নাই । তাহাতে অর্জুনের বাণ খাইয়! এবার মন্ত্র পড়িয়া 
ব্ৰহ্মান্ত্ৰ ছাড়িলেন। অর ইন্দরান্ত মারিয়া তাহাও আটকাইফাছেন। তারপর 
আবার অর্জুনের ত্রহ্মান্ত্র প্রভৃতি অশেষ বাঁণে জর্জরিত হইয়াও না জানি 
কিরূপে কর্ণ তাহার ধনুকের গুণ কাটিলেন। অর্জুন তৎক্ষণাৎ নূতন গুণ 
পরাইয়াও তাহাকে আটিতে না পারায় কৃষ্ণ তাহাকে আরো বড় বড় অস্ত্র 
মারিতে বলিতেছেন । 

হঠাৎ কর্ণের রথের চাঁকা আরও অনেক বসিয়া গেল। বেচারা তাহা! 
উঠাইবার জন্য প্রাণপণে কী টানাটানিই করিতেছেন! পৃথিবী তাহাতে 
চার আঙুল উচু হইয়া! গেল, কিন্তু চাকা! যে কিছুতেই উঠিতেছে ন! ! এইবার 
কর্ণের চোখে জল আসিল । তিনি অর্জুনকে বলিলেন, ‘অর্জুন, তুমি বড়ই 
ধার্মিক আর মহাশয় লোক। একটু অপেক্ষা কর, আমার রথের চাঁকাটা! 


তুলিয়া লই ৷’ 
তাহার উত্তরে কৃষ্ণ বলিলেন, স্ৃতপুত্র, বড ভাগ্য যে, এখন তোমার 
ধর্মের কথা মনে হইয়াছে! কিন্তু যখন ভীমকে বিষ খাওয়াইবার পরামর্শ 


দিয়াছিলে, দ্রৌপদীকে সভায় আনিয়া অপমান করিয়াছিলে, ছলগূর্বক 


রিয়া ফেলাতে সেই 
আতংক হইবে» 


১৮৬ ছেলেদের মহাভারত 


যুধিষ্টিরকে পাশায় হারাইয়াছিলে, জতুগৃহে পাণ্ডবদিগকে পোড়াইতে 
গিয়াছিলে, আর সকলে মিলিয়া বালক অভিমন্ত্যুকে বধ করিয়াছিলে, তখন 
তোমার ধর্ম কোথায় ছিল? এখন ধর্ম ধর্ম করিয়া তালু ফাটাইলেও আর 
তোমার রক্ষা নাই ৷? ১ 

এ কথায় কর্ণ আর কী উত্তর দিবেন! তাই লজ্জায় কর্ণের মাথা হেঁট 
হইল। বিষম রাগে ব্রাহ্ম আগ্নেয় বায়ব্যানি অন্ত বর্ষণপূর্বক তিনি আবার 
যুদ্ধ আর্ত করিলেন, এবং অচিরে ভীষণ একটা অস্ত্রে অর্জুনকে অজ্ঞান 
করিযা ব্যস্তভাবে রথ হইতে নামিলেন_যদি এই অবসরে তাহার চাকা 
. আবার উঠানো যায়। কিন্তু হায় চাকা কিছুতেই উঠিল না। 

কৃষ্ণ অর্জুনকে বলিলেন, ‘এইবেলা কর্ণকে মার! উহাকে রথে উঠিতে 
দিও না।” সে কথায় অর্জুন অগ্তলীক নামক ভীষণ অস্ত্র গাণ্ডীবে জুড়িবামাত্র 
ভয়ে সকলের প্রাণ উড়িয়া গেল ; আর দেখিতে দেখিতে সেই মহাক্স ঘোর 
গর্জনে প্রচণ্ড তেজে ছুটিয়া গিয়া! কর্ণের মাথা! কাটিয়। ফেলিল। তখন সকলে 
অবাক হইয়া দেখিলেন, কর্ণের দেহ হইতে অপবূপ দীপ্তি নির্গত হইয়| 
সুর্যের সহিত মিলিয়া যাইতেছে । 

আর আজ পাণ্ডবদের আনন্দের সীমা নাই। ভীম সিংহনাদপূর্বক নৃত্য 
করিতেছেন; আর সকলে শঙ্খ বাজাইয়া জয় ঘোষণায় মত্ত। বেচারা 
কৌরবগণ ভয়ে বিহ্বল হইয়া পলায়নের পথও পাইতেছে না। এমন সময় 
সন্ধা আসিয়া পড়িল; দুৰ্যোধন হা কর্ণ! হা কর্ণ! বলিয়া কাদিতে 
কীদিতে শিবিরে চলিলেন। 

আজ সঞ্জয়ের মুখে এই সংবাদ শুনিবামাত্র মহারাজ ধৃতরাষ্ট্র অজ্ঞান 
সি গেলেন। ভীন্ম দ্রোণের মৃতু-সংবাদেও তিনি এত ক্লেশ পান 
|| 


৬ 


কর্ণের মৃত্যুতেও দুর্যোধন পাণ্ডবদিগের সহিত সন্ধি করিতে চাহিলেন না। 
তাহার পক্ষের বীরগণেরও বিলক্ষণ রণোৎসাহ দেখা গেল। সুতরাং সকলে 
শল্যকে সেনাপতি করিয়া যুদ্ধের জন্য প্রস্তুত হইলেন। ৃ্‌ 

সে রাত্রে আর তীহার| শিবিরে থাকেন নাই। নক্ষত্রের প্রায় ছুই 
যোজন দূরে সরস্বতী নদীতীরে হিমালয় প্রস্থ নামক স্থানে তাহারা রাত্রি 


কাটাইয়াছিলেন। 
পরদিন নূতন সেনাপতি শল্য অসাধারণ বিক্রমের সহিত যুদ্ধ আর্ত 


করিলেন। আজ এই নিয়ম হইল যে, তাহাদের কেহই একাকী পাগুবদিগকে 
আক্রমণ করিতে যাইবেন না, সকলে মিলিয়া সাবধানে পরস্পরের সাহায্য 
করা যাইবে। 

মোটামুটি এইভাবে চলিল। কিছুকাল যুদ্ধের পরেই কর্ণের পুত্র চিত্রসেন 
সত্যসেন এবং সুষেণ নকুলের হাতে, এবং শল্যের পুত্র সহদেবের হাতে মারা 
গেল। 

তারপর ভীমের সহিত শল্যের ঘোর গদাযুদ্ধ হয়। যুদ্ধ করিতে করিতে 
শেষে দুইজনেই দুইজনের গদাঘাতে অজ্ঞান হওয়ায় কৃপাচার্ধ শল্যকে 
লইয়া প্রস্থান করিলেন, আর ভীম গদ! হাতে তাহাকে ডাকিতে লাগিলেন। 

যুধিষ্ঠিরের)সহিত শলোর বার বার যুদ্ধ হয়। তখন পাব পক্ষের যোদ্ধারা 
অনেকে মিলিয়াও শল্যের কিছু করিতে পারেন নাই। অর্জুন তখন সেখানে 
উপস্থিত ছিলেন না চতিনি অন্ত স্থানে অশ্বথামা প্রভৃতির সহিত যুদ্ধ 
করিতেছিলেন। কিন্তু ইহার কিছুকাল পরে অর্জুনের সম্মুখেই গৈন্যরা ভীমের 
কথা অমান্য করিয়া পলায়নমকরিতে লাগিল । 

এই সময়ে শল্যের বাণে নিজে নিতান্ত অস্থির হইয়া এবং সৈম্তদিগকে 
রক্তাক্ত শরীরে পলায়ন করিতে দেখিয়া যুধিষ্ঠির প্রতিজ্ঞা করিলেন, “হয় 
শল্যকে বধ করিব, না হয় নিজে প্রাণ দিব।' তারপর ভীমকে সম্মুখে, 
অর্জুনকে পশ্চাতে এবং ধৃষ্টহায় ও সাত্যকিকে ছুই পার্থে লইয়া তিনি শল্যের 
সহিত এমন ঘোরতর যুদ্ধ আরম্ভ করিলেন যে, তাহাতে কৌরবদের আর. 


আতংকের সীমা রহিল না । 
ইহাদের মধ্যে একবার শল্যের বাণে কঠিন বেদনা পাইয়াও যুধিষ্ঠির 


». ১৮৮ ছেলেদের মহাভারত 


তাহাকে অজ্ঞান করিয়া দিলেন, কিন্ত শল্যের জ্ঞান হইতে অধিক সময় 
লাগিল না। তখন যুধিষ্ঠির তাহার কবচ ভেদ করিলেন, তিনি উণ্টিয়া 
যুধিষ্ঠির এবং ভীম দুইজনের কবচ ছুঁড়িয়া দিলেন । 

শল সময় শল্যের বাণে যুধিষ্ঠিরের ধনুক এবং রুপের বাণে তাহার 
সারধির মাথা কাটা গেল । ঘোড়া চারিটির শল্যের বাণে মরিতে আর বেশী 
বিলম্ব হইল না। 

ইহাতে ভীম বিষম রাগে শল্যের ধনুক সারথি ঘোড়া সকল চূর্ণ করিয়া 
দিলেন। শলোর বর্মও মুহুর্তের পরেই কাটা যাওয়ায়, তিনি অসি চর্ম হাতে 
রথ হইতে নামিয়া ক্রোধভরে যুধিষ্টিরকে আক্রমণ করিতে গেলেন। এমন 
সময় ভীমের নয়টি বাণ বিদ্াৎঘেগে আসিয়া শল্যের খড়োর মুষ্টি কাটিয়া 
ফেলিল। তথাপি তিমি যুধিষ্টিরের দিকে সিংহের ন্যায় ছুটিয়া চলিলে; যুধিষ্ঠির 
মণিমণ্ডিত অতি ভীষণ করালবদন ব্ণময় জলন্ত শক্তি গ্রহণ করিলেন। 

. তারপর তিনি তাহার বিশাল দক্ষিণ হস্ত তুলিয়া রোষভরে সেই শক্তি 
শল্য তাহা লুফিবার জন্য প্রাণপণ চেষ্টা করিতে লাগিলেন। 
কিন্ত সেই সাংঘাতিক অস্ত্র দেখিতে দেখিতে তাহার বক্ষ ভেদপূর্ধক প্রবলবেগে 
ভুতলে প্রবেশ করিল। 

“ল্যের মৃত্যুতে তাহার সহোদর সক্তোধে যুধিষ্ঠিবকে আক্রমণ করায় 
তাহার মন্তক হারাইতে অধিক বিলম্ব হইল না। শল্যের সঙ্গের মদ্রদেশীয় 
পর পাগুদের হাতে মারা গেল। ইহার পর আর 


এই সময় দুৰ্যোধন অনেক কষ্টে তাহার সৈন্যদিগকে ফিরহিয়া পাণ্ডব- 

“ক যুদ্ধ আরম্ভ করেন। তখন ম্লেস্থরাজ শান্ব এক 

শংকর হাতিতে চড়িয়। অতি অদ্ভুত কাণ্ড করিয়াছিলেন। সৈন্যের তো সে 
হাতির ভয়ে চ্চাইযু| পলাইলই, ভীম সাত্যকি এবং ধৃষ্টহ্যুয়ের মত বীরেরাও 
তাহার তাড়ায় কম ব্যস্ত হইলেন নাঁ। সে হতভাগা হাতি ধুষ্টদ্যয়কে এমনি 
রথ ছাড়িয়াই দে চষ্পট। বেচারা সারথি আর 


পলাইতে পারিল না। হাতি তাহাকে সুদ্ধ রথখানিকে আছড়াইয়া গড়া 


করিল। 
যাহা হউক, শেষে ুষ্টহায়ের গদাতেই হাতি মারা পড়ে। তারপরেই 
তীক্ষ ভল্লে সাত্যকি শাহের মাথা কাটেন। 


তারপর দুই দলে ভয়ানক যুদ্ধ চলিল। দুৰ্যোধন এ সময়ে খুবই 
বীরত্ব দেখাইলেন। “কুনিও কম যুদ্ধ করিলেন না। দশ হাজার অশ্বারোহী 


শলাপর্ব ১৮৮ 


সৈন্য লইয়া তিনি ভ্রৌপদীর পাচ পুত্র এবং সহদেবের সহিত যুদ্ধ আরম্ভ 
করেন। কিন্তু সেই দশ হাজারের মধ্যে চারি হাজার অশ্বারোহী দেখিতে 
দেখিতেই মারা যাওয়াতে তাহার মনে হইল যে, এখন .সবেগে প্রস্থান 
করাই বুদ্ধিমানের কাজ। যাহা হউক, শকুনি অবিলম্বেই আবার ফিরিয়া 
আসিলেন। তারপর পলকের মধ্যে তাহার অশ্বারোহীর সংখ্যা সাত 
শ্ততে নামিয়া আসায় তিনি অমনি দুর্ষোধনকে গিয়া বলিলেন, “আমি 
অশ্বারোহিগণকে পরাজয় করিয়াছি । এখন তুমি গিয়া বথীদিগকে পরাজয় 
কর) } 

দুর্যোধনের নিরানব্বই ভাইয়ের মধ্যে কেবল দুর্মর্ঘণ শ্াতান্ত জৈত্র ভুরিবল 
রবি জয়ৎসেন সুজাত দুধিসহ অরিহা দুবিমোচন দুল্রধর্য আর শ্রাতর্বা এই 
বার জন বাঁচয়া ছিলেন। এই দিনের যুদ্ধে ভীমের হাতে তাঁহাদের মৃত্যু 
হইল । ইহার কিছুকাল পরে সুশর্ম| অর্জুনের বাণে আর শকুনির পুত্র উলুক 
সহদেবের হাতে প্রাণত্যাগ করিলেন ৷ 

পুত্রের মৃত্যু সহ! করিতে না পারিয়া শকুনি তখনই সহদেবকে আক্রমণ 
করেন। কিন্তু ভালভাবে যুদ্ধ আরম্ভ না করিতেই সহদেবের বাণে তাঁহার 
ধনুক কাটা যায় । তখন অসি গদা শক্তি প্রভৃতি যে অন্তরই তিনি হাতে 
করেন সহদেব তাহাই কাটিয়া ফেলেন। কাজেই শকুনি আর এক মুহূর্তও 
সেখানে অপেক্ষা করিলেন না। 

কিন্ত পলাইয়| তিনি যাইবেন কোথায়? সহদেব তাহার পিছু পিছু তাড়া 
করিয়া বাণে বাণে তাঁহাকে ক্ষত-বিক্ষত করিতে লাগিলেন। তখন শকুনি 
একটা প্রাস লইয়া সহদেবকে আক্রমণ করিতে গেলে, সহদেব তাহার 
“খানি হাতনুদ্ধ সেই প্রাস কাটিয়া সিংহনাদ করিতে করিতে তাহার মাথায় 


দু 
এক ভয়ানক ভল্ল ছু'ডিয়া মারিলেন। মে ভল্প তীহার মাথা কাটিয়া প্রাণ 


বাহির করিয়া দিল। 
ইহার পর আর যুদ্ধের বড় বেশী বাকী রহিল না। দেখিতে দেখিতে 


কৌরবদিগের মধ্যে কেবল দুর্যোধন, কৃপ, অশ্বথামা আর কৃতবর্মা অবশিষ্ট 
রহিলেন। তাঁহাদের এগার অক্ষৌহিণী সৈন্যের সমস্ত মরিয়া শেষ হইল । 
তখন রাজা দুর্ধোধন চারিদিক শূন্য দেখিয়া প্রাণের ভয়ে পলায়নপূর্বক রণভূমির 
নিকটেই ছৈপায়ন নামক একটা হ্রদের জলে লুকাইতে চাহিলেন। তখন 
তাঁহার মনে হইল, বিছুর পূর্বেই বলিয়াছিলেন যে এইরূপ হইবে। 

ইতিমধ্যে বেচারা সঞ্জয় সাত্যকি আর ধৃষ্টদ্যুয়ের হাতে পড়িয়া প্রায় মারাই 
গিয়াছিলেন। তাহারা তাহাকে কাটিতে যাইবেন, ইত্যবসরে ব্যাসদেব আসিয়া 
বলিলেন, ‘ইহাকে ছাড়িয়া দাও ।” | 


১৯০ ছেলেদের মহাভারত 


এইরপে মুক্তি পাইয়া সঞ্জয় তথা হইতে নগরের দিকে চলিয়াছেন, এমন 
সময় রণস্থলের এক ক্রোশ দূরে দুর্যোধনের সহিত তাহার দেখা হইল। ছুই 
চক্ষু জলে পূর্ণ থাকায় দুৰ্যোধন প্রথমে সপ্তয়কে দেখিতে পান নাই। তারপর 
তাহার কণঠম্বরে তাহাকে চিনিয়া বলিলেন, ‘সঞ্জয়, বাবাকে বলিও, আমি হুদের 
নিকট লুকাইয়া প্রাণ বাচাইয়াছি।” এই বলিয়া, তিনি গদা হাতে দ্বৈপায়ন 
হদে লুকাইয়া রহিলেন। 

সঞ্জয় সেখান হইতে চলিয়া যাইবার কিঞ্চিৎ পরে অশ্বথামা আর কৃতবর্ম৷ 
তাহার নিকট ছুর্ধোধনের সংবাদ পাইয়া সেই হদের তীরে আসিয়া উপস্থিত 
হইলেন। হ্রদের তীরে দাঁড়াইয়া তাহার! বলিলেন, “মহারাজ, জল হইতে 
উঠিয়া আইস, আমরা তিনজন তোমাকে লইয়া পাণ্ডবদিগের সহিত যুদ্ধ ্নীরিব। 
আজ উহারা নিশ্চয় পরাজিত হইবে 1 

তাহা শুনিয়া দুৰ্যোধন বলিলেন, ‘বড় ভাগ্য যে আপনাদিগকে জীবিত 
দেখিলাম। কিন্তু আমি অতিশয় ক্ষত-বিক্ষত হইয়াছি, আর পাগুবদিগের 
অনেক দৈন্য এখনও বাচিয়া আছে। সুতরাং আজ আমি যুদ্ধ করিতে পারিব 
না। আজিকার রাত্রি বিশ্রাম করি, কাল আপনাদিগকে লইয়া যুদ্ধ 
করিব । 

তখন অশ্বথাম| বলিলেন, “মহারাজ, তুমি উঠিয়া আইস । আমি প্রতিজ্ঞ 
ছি যে, রাত্রি প্রভাত না হইতেই তোমার শক্রুদিগকে বিনাশ 

ব।” ৰ 

এই সময় কয়েকজন ব্যাধ সেই হৃদের ধারে বসিয়া বিশ্রাম করিতেছিল। 
কপ, অশ্বথামা আর কৃতবর্মা তাহাদিগকে দেখিতে পান নাই, কিন্তু তাহার! 
তাঁহাদের কথাবার্ড৷ সকলই শুনিতে পাইল । সুতরাং দুর্যোধন যে সেই হৃদের 
জলে লুকাইয়| বহিয়াছেন, একথা আর তাহাদের বুঝিতে বাকি রহিল না। 
একটু আগেই তাহারা পাণ্ডবদিগকে তাঁহার অদ্বেষণ করিতে দেখিয়াছিল, 
আর তাহারা তাহাদিগকে দুর্যোধনের কথা৷ জিজ্ঞাসাও করিয়াছিলেন । 
এমন সংবাদ তাহাদিগকে দিতে পারিলে নিশ্চয়ই বিশেষ পুরস্কার মিলিবে, 
এই মনে করিয়া তাহারা অবিলন্বে ভীমের কাছে গিয়া সকল কথা বলিয়া 


নাই। এমন সময় সেই ব্যাধেরা আসিয়া তাহাদিগকে সেই সংবাদ দিল। 
তখনই সকলে ছৈপায়ন হ্ুদের ধারে 


শল্যপর্ব ১৯১ 


আগিলেন। কৃপ, অশ্বথামা আর কৃতবর্মা দূর হইতে তাঁহাদের কোলাহল 
শুনিতে পাইয়াই হৃদের নিকট হইতে চলিয়া গিয়াছিলেন। ভারপর পাণ্ডবেরা 
সেখানে আসিয়! চিন্তা করিলেন যে, কী উপায়ে ছুর্যেধনকে জলের ভিতর 
হইতে বাহির করা যায়। 

দুর্যোধন বড়ই অহংকারী লোক ছিলেন, একটু কথা কিছুতেই সহিতে 
পারিতেন ন!। গালি দিলে তিনি বাহির হইয়া আসিবেন, এই ভাবিয়া 
যুধিষ্ঠির তাহাকে কর্কশভাবে বলিলেন, দ্ুর্যোধন, তুমি যে সকলকে যমের 
হাতে দিয়া নিজে প্রাণভয়ে পলায়ন করিলে, এ কাজটা ভাল হয় নাই। 
আইস, যুদ্ধ করিব। একথার উত্তরে ছুর্ধোধন জলের ভিতর হইতে বলিলেন, 
“আমি পলায়ন করি নাই, বিশ্রাম করিতেছি । তোমরা এখন গিয়া বিশ্রাম 
কর, তারপর যুদ্ধ হইবে ৷” 

যুধিষ্ঠির বলিলেন, “আমাদের বিশ্রাম হইয়াছে; সুতরাং এখন আসিয়া 
হয় আমাদিগকে হারাইয়া রাজ্য ভোগ কর, না হয় আমাদের হাতে মরিয়! 
স্বর্গে যাও।” 

দুর্যেধন বলিলেন, “আমি এখনও তোমাদিগকে পরাজয় করিতে পারি । 
কিন্ত আমার সব মরিয়া গেল, আর কাহার জন্য রাজ্য লইতে চাহিব? 
সুতরাং তোমরাই এখন রাজ্য ভোগ কর, আমি মৃগচর্ম পরিয়া বনে 
যাইতেছি।” 

যুধিষ্ঠির বলিলেন, তোমার ও-কান্নায় আর আমার মন ভুলিবার নয় । 
এখন তুমি আমাকে রাজ্য দিবার কে? তোমাকে বধ করিয়া আমরা রাজ্য 
কাড়িয়া লইব। আইস যুদ্ধ করি৷’ 

এরূপ কঠিন কথা ছুর্ষোধন আর তাহার জীবনে কখনও শোনেন নাই। 
তিনি তৎক্ষণাৎ সেই জলের ভিতর হইতে বাহির হইয়া বলিলেন, “আমার 
বর্ম নাই, অস্ত্র নাই, বথ নাই; তোমাদের সকলই আছে। তোমরা সকলে 
আমায় ঘিরিয়া মারিলে আমি কি করিয়া যুদ্ধ করিব? এক-এক জন 
করিয়। আইস, দেখা যাইবে ৷? 

যুধিষ্ঠির বলিলেন, ‘তোমার যেমন; খুশি অস্ত্র দেখিয়া লও। বর্ম পর, 
চুল বাঁধ, আর যাহ! খুশি কর। তারপর আমাদের পাঁচ ভাইয়ের মধ্যে 
যাহার সহিত ইচ্ছা যুদ্ধ কর। দেই একজনকে পরাজয় করিতে পারিলেই 
সমুদয় রাজ্য তোমার হইবে৷” 

তখন দুর্যোধন বর্ম আর পাগড়ি পরিয়া গদা হাতে লইয়া বলিলেন, 
“আমি এই গদা লইয়া যুদ্ধ করিব। তুমি বাঁ ভীম বা অর্ভুন বা নকুল বা 
সহদেব যাহার খুশি আসিয়া আমার সহিত গদাযুদ্ধ কর। স্তায়মতে গদা যুদ্ধ 


১৯২ ছেলেদের মহাভারত 


করিয়া! তোমাদের কেহ আমার সঙ্গে পারিবে না। সত্য কি মিথ্যা এখনই 
দেখিতে পাইবে ॥ 

এই সময়ে কৃষ্ণ যুধিষ্টিরকে বলিলেন, ‘আপনি কোন্‌ সাহসে দুর্যোধনকে 
আপনাদের যাহার সহিত ইচ্ছা! যুদ্ধ করিতে বলিলেন? দছুরাত্মা যদি 
আপনাদের অর্জুনকে, নকুলকে বা সহদেবকে আক্রমণ করিয়া বসিত, তাহা 
হইলে আপনাদের কিরূপ দশা হইত 1 ভীমও গদাযুদ্ধে দুর্ধোধনকে আটিতে 
পারে কি না সন্দেহ। ভীমের বল আর তেজ বেণী, কিন্তু দুর্যোধনের শিক্ষা 
অধিক, আর শিক্ষাতেই হারজিং। এখন বুঝিলাম যে, পাগুবদের কপালে 
রাজ্যলাভ, নাই, বিধাতা উহাদিগকে বনে বাস করিবার জন্যই স্ষ্টি 
করিয়াছেন” 

এমন সময় ভীম গদা হাতে লইয়া দুর্ধোধনকে বলিলেন, “ওরে 
নরাধম, সকল দুরাত্মা মরিয়া এখন তুমি কেবল অবশিষ্ট রহিয়াছে । আজ 
এই গদার প্রহারে তোমাকে বধ করিয়া আমাদের সকল দুঃখের শোধ 
লইব 1» 

দুৰ্যোধন বলিলেন, 'আর'বড়াই করিও না। এখনই তোমার যুদ্ধের সাধ 
মিটাইয়া দিব। ন্যায়মতে গদাযুদ্ধে ইন্্রও আমাকে পরাজয় করিতে পারেন 
না। আইস দেখি, তোমার কত বিছা! 

দুইজনের প্রাণ ভরিয়া গালাগালি চলিতেছে, এমন সময় বলরাম সেখানে 
আসিয়া উপস্থিত হইলেন। ভীম ও দূর্যোধন ছুইজনেই বলরামের ছাত্র, তিনি 
ইহাদের গদার শিক্ষাগুরু।, স্মৃতরাং যুদ্ধের সময় তাহাকে উপস্থিত দেখিয়! 
ছুইজনেরুই খুব উৎসাহ হইল। 

কুরুক্ষেত্র অতি পবিত্র স্থান, সেখানে মৃত্যু হইলে স্বর্গলাভ হয়। এইজন্য 
বলরাম বলিলেন যে, যুদ্ধ দ্বৈপায়ন হ্রদের ধারে ন! হইয়া কুরুক্ষেত্রে হওয়াই 


ভাল। তখন সকলে সেখান হইতে কুরুক্ষেত্রে আসিয়া যুদ্ধের জন্য একটি 
স্থান দেখিয়া লইলেন। 


তখন দুইজনে ছুই মত্ত হাতির ন্যায় গর্জন করিতে করিতে কী ঘোর 
যুদ্ধই আরম্ভ করিলেন! সকলে স্তব্বভাবে চারিদিকে বসিয়া সেই অদ্ভুত 
যুদ্ধ দেখিতে লাগিল। সেকালের লোকের! আগে খুব একচোট বাক্যুদ্ধ 
অর্থাৎ গালাগালি না করিয়া যুদ্ধ করিত না। সুতরাং প্রথমে তাহাই 
কিছুকাল চলিল। তাহার পর ভীষণ ঠকাঠক শব্দে রণস্থল কাপাইয়া 
উভয়ে উভয়কে আঘাত করিতে লাগিলেন। সে সময় তাহাদের গদা হইতে 
ক্রমাগত আগুন বাহির হইতেছিল। 


সে যুদ্ধের কী অদ্ভুত কৌশল! মগ্ুলগতি, প্রত্যাগতি, অস্ত্র যন্ত্র 


শল্যপর্ব ১৪৩ 


পরিমোক্ষ, প্রহার, বঞ্জন, পরিবারণ, অভিদ্রাবণ, অক্ষেপ, বিগ্রহ, পরিবর্তন, 
সাবর্তন, অবপ্ল,ত উপপ্ন,ত, উপগ্ত প্রভৃতি, অশেষ প্রকার কৌশল দেখাইয়া 
তাহারা যুদ্ধ করিয়াছিলেন। এ সকল কৌশলে দুর্যোধনেরই অধিক ক্ষমতা 
দেখা গেল। তিনি একবার ভীমের বুকে এমনি গদা প্রহার করিলেন যে, 
কিছুকাল পর্যন্ত তাহার নড়িবার শক্তি রহিল না। “যাহা হউক, ইহার, পরেই 
ভীমও এক গদাঘাতে দুর্যোধনকে অজ্ঞান করিলেন । 

খানিক পরে দূর্যোধন উঠিয়াই ভীমের কপালে এমন গদার আঘাত 
. করিলেন যে, সে-স্থান হইতে দর-দর ধারে রক্ত পড়িতে লাগিল। কিন্ত 
ভীমের দেহে এমন অসাধারণ শক্তি ছিল যে, সেই সাংঘাতিক আঘাতেও 
তাহার কিছু হইল না। তাহার পরেই দেখা গেল যে, ছুর্যোধন ভীমের গদার 
চোটে ঘুরিতে ঘুরতে পড়িয়া যাইতেছেন। তখনই আবার ছুর্বোধনের 
আঘাতে ভীমেরও সেই দশা হইল। তারপর দুর্যোধন ঘোরনাদে পুনরায় 
গদীঘাত করিয়া ভীমের কবচ ছি'ডিয়া দিলেন। সে আঘাতের বেগ ভীম 


সহজে সামলাইতে পারিলেন না। 


এতক্ষণে কৃষ্ণ স্পষ্টই বুঝিতে পারিলেন যে, স্যায় যুদ্ধে ভীমের ছুর্যোধনকে 


পরাজয় করা অসম্ভব। সুতরাং তিনি অন্যায় যুদ্ধে উহাকে বধ করিতে 
পরামর্শ দিলেন। তখন অর্জুন ইঙ্গিত করা মাত্র ভীম বুঝিতে পারিলেন যে, 
দুর্যোধনের উরু ভাঙিয়া তাহাকে সংহার করিতে হইবে। গদা যুদ্ধে নাভির 
নীচে আঘাত নিষিদ্ধ বটে, কিন্তু ইহা ভিন্ন দুর্যোধনকে বধ করা যাইতেছে 
না। স্থুতরাং ভীম, এইটুকু অন্যায় করিয়াই নিজের প্রতিজ্ঞা রক্ষা করিতে 


প্রস্তুত হইলেন। 

আবার যুদ্ধ চলিল। তারপর উভয়েই রাস্ত হইয়া কিঞ্চিৎ বিশ্রাম 
করিলেন। তারপর আবার যুদ্ধ চলিল। সেই সময় ভীম ইচ্ছা করিয়াই 
দুর্যোধনকে আঘাতের সুযোগ দিলেন। তাহাতে দুর্ঘোধন প্রবলবেগে ভীমকে 
আক্রমণ করিতে আসিবামাত্র ভীম তাহাকে গদা! ছু'ড়িয়া মাবিলেন। 
দূর্যোধন বিদ্যুৎঘেগে সেই গদা এড়াইয়া ভীমকে সাংঘাতিক আঘাত করিলেন . 
কিন্তু ভীম সেই ভয়ানক আঘাতও আশ্চর্য্নপে সহিয়া রহিলেন। 
তাহার শান্ত-ভাব দেখিয়া দুর্ঘোধনের মনে হইল, বুঝি তাঁহার অভিগন্ধি 
আছে। সুতরাং তিনি তাহাকে আর আঘাত না করিয়াই ত্বরায় ফিরিয়া 
আদিলেন। . 

তারপর কিঞ্চিং বিশ্রাম করিয়া ভীম অসীম রোষে দুর্যোধনকে আক্রমণ 
করিতে, ছুটিলেন। ছুর্ঘোধন তাহাকে এডাইবার জ্ত লাফ দিয়া সে 
উঠিবামাত্র ভীম দারুণ গদাঘাতে তাহার দুই উরু ভাঙিয়া দিলেন। তখন 

ছে. ম,_১৩ 


১৯৪ ছেলেদের মহাভারত 


ভগ্রপদে নিতীস্ত অসহাঁয়ভাবে ছুর্যোধনকে ধরাশায়ী হইতে হইল। অমনি 
ভীম তাঁহার মাথায় পদাঘাত পূর্বক বলিলেন, “রে দুরাত্মা, সভার মধ্যে গরু 


গরু বলিয়া! বিদ্রপ করিয়াছিলি, আর দ্রৌপদীকে অপমান করিয়াছিলি,, 


তাহার এই সাজা । এইরূপ গালি দিতে দিতে তিনি ছুর্যোধনের মাথায় 
আবার পদ্দাঘাত করিলেন । 

ভীমের এই ব্যবহারে নিতাস্ত দুঃখিত হইয়া যুধিষ্ঠির তাহাকে বলিলেন, 

সৎ উপায়েই হউক আর অসৎ উপায়েই হউক, তোমার প্রতিজ্ঞ 
তুমি রাখিয়াছ। এখন ক্ষান্ত হও, ইহার মাথায় পদাঘাত করিয়া 
আর পাপ কেন বাড়াও? ইহার অবস্থা দেখিলে এখন বড়ই দুঃখ 
হয়। এ আমাদের ভাই; তুমি ধামিক হইয়া কেন উহাকে পদাঘাত 
করিতেছ ? 

তারপর তিনি ছুর্যোধনকে বলিলেন, “ভাই, তুমি দুঃখ প্রকাশ করিও 
না। তোমাদের দোষেই যুদ্ধ হইয়াছে সন্দেহ নাই। কিন্তু তুমি দেহত্যাগ 
পূর্বক এখনই স্বর্গে যাইবে, আর আমর! এখানে সুহ্ৃদ্গণের শোকে চিরকাল 
দারুণ দুখ ভোগ করিব । 

এই বলিয়া যুধিষ্ঠির চোখের জল ফেলিতে লাগিলেন। - 

ভীমের কাজটি অতি অন্যায় হইয়াছিল । উপস্থিত যোদ্ধারাও ইহাতে 
ন্তষ্ট হন নাই। বলরাম তো লাঙল উঠাইস্া তখনই ভীমকে বধ করিতে 
চাহিয়াছিলেন। কৃষ্ণের অনেক চেষ্টায় তিনি তাহাকে ছাড়িয়া দিলেন 
বটে, কিন্তু তাঁহার রাগ দূর হইল না। তিনি কৃষ্ণকে বলিলেন, “তুমি যতই 

কর না কেন, ভীম যে নিতান্ত অন্যায় করিয়াছে, এ বিশ্বাস আমার মন 
হইতে দূর করিতে পারিবে না৷? 

এই বলিয়া বলরাম সেখান হইতে চলিয়া গেলে যোদ্ধারা সকলে মিলিয়া 
ুর্বোধনের মৃত্যুতে আনন্দ প্রকাশ করিতে লাগিলেন। তাহার! বলিলেন 
“হে ভীম, আজ তুমি দুষ্ট 
আমাদের ইহাতে যারপরনাই আনন্দ হইয়াছে ৷? 

তখন কৃষ্ণ সেই যোদ্ধাদিগকে বলিলেন, ‘যে শত্রু মরিতে বসিয়াছে তাহাকে 
বকিলে কী হইবে? এই দুষ্ট এখন শক্রতা বন্ধুত| কিছুরই উপযুক্ত নহে । 
আমাদের ভাগ্যের জোরে এতদিনে পাগী মারা গেল। এখন চল আমরা এ 
স্থান হইতে প্রস্থান করি ৷ 

একথায় দূর্যোধন ছুই হাতে মাটিতে ভর দিয়া, মাথা তুলিয়া কৃষ্ণকে 
বলিলেন, “হে কংসের দাসের পুত্র তোমার দুষ্ট বৃদ্ধিতেই আমাদের বীরেরা 
মারা গেলেন। তোমার মত পাপী, নির্দয় এবং নির্লজ্জ আর কে আছে? 


শলাপূর্ব ১৯৪ 


তাহার উত্তরে কৃষ্ণ বলিলেন, ‘তুমি অনেক পাপ করিয়াছ, এখন তাহারই 
ফল ভোগ কর) 
তাহাতে দুৰ্যোধন বলিলেন, “রাজার যে সুখ, তাহা আমি ভালমতেই ভোগ 
করিয়াছি। এখন আমি সবান্ধবে স্বর্গে চলিলাম, তোমরা শোকে দুঃখে 
আধমরা হইয়া! পৃথিবীতে পড়িয়া থাক ।” 
একথা বলিবামাত্র স্বর্গ হইতে দুর্যোধনের উপর পুষ্পবৃষ্টি আরম্ভ হইলে 
পাণ্ডবেরা লঙ্জিতভাবে শিবিরে ফিরিয়া চলিলেন। কিন্তু সে রাত্রিতে তাহাদের 
সকলের শিবিরের ভিতরে থাকা হইল না। কৃষ্ণের পরামর্শে যুধিষ্ঠির, ভীম, 
অর্জুন, নকুল, সহদেব আর সাত্যকি তাহার সহিত শিবির ছাড়িয়া! নদীর ধারে 
, আসিয়। নিদ্রার আয়োজন করিলেন । 
ইহার কিছুকাল পরেই কৃপ, অশ্বথথামা আর কৃতবর্মা, দুর্যোধনের উরুভঙ্গের 
সংবাদ পাঁইয়। সেখানে আসিয়া উপস্থিত হইলেন। দুর্ধোধনের তখনকার 
অবস্থা দেখিয়া সেই তিন বীরের বুক ফাটিয়া যাইতে লাগিল। তাহারা তাহার 
কাছে বসিয়া অনেক কীদিলে দুৰ্যোধন তাহাদিগকে বলিলেন, “আপনারা 
আমার জন্য দুঃখ করিবেন না, আমি নিশ্চয়ই স্বর্গলাভ করিব। আপনারা 
প্রাণপণে যুদ্ধ করিয়াছিলেন; কিন্তু আমার ভাগ্যে জয়লাভ ছিল না, কী 
করিব?” 
এই কথা বলিয়। দুৰ্যোধন চুপ করিলে অশ্বথামা দুখে ও রাগে অস্থির 
হইয়। বলিলেন, ‘আমাদের অনুমতি দাও; আমি প্রতিজ্ঞা করিতেছি আজ 
যেমন করিয়াই হউক, শক্রুদিগকে মারিয়া শেষ করিব! 
একথায় দূর্যোধন তখনই অশ্বথামাকে সেনাপতি করিয়া দিলে, তাহাকে 
সেই অবস্থায় রাখিয়াই তিন বীর সিংহনাদ করিতে করিতে সে-স্থান হইতে 


প্রস্থান করিলেন। 
গু 


স্েপ্টক পৰ্ব 


ছুর্যোধনের এখন নিতান্তই দুরবস্থা । নিজে তো মৰিতেই চলিয়াছেন, তাহার 
পক্ষের যোদ্ধাদের মধ্যেও তিনজন মাত্র জীবিত। 

এই তিনটি লোক কী করিতে পারে? তাহারা ছুর্যোধনের দুর্দশা অঃর 
পাগুবদের পরাক্রমের কথা চিন্তা করিতে করিতে রথে চড়িয়া ঘুরিয়া 
বেড়াইতেছেন, কিন্তু শত্রুসংহারের কোন উপায় দেখিতেছেন না । তাহারা 
চুপি-চুপি শিবিরের কাছে গেলেন, কিন্তু সেখানে পাণ্ডবদের সিংহনাদ শুনিয়া 
তাহাদের ভয় হইল। তারপর খুরিতে ঘুরিতে তাঁহারা একট! বনের ভিতর 
আসিয়া উপস্থিত হইলেন । 


তাই সেই বনের ভিতর একটা প্রকাণ্ড বটগাছ দেখিতে পাইয়! তাহারা 
রথ হইতে নামিলেন। নিকটেই জলাশয় ছিল। ঘোড়াগুলিকে খুলিয়া 
দিয়া তাহারা সেই জলাশয়ে মুখ-হাত ধুইয়া, সন্ধাপূজা সারিয়া বটগাছের 
নিচে বিশ্রাম করিতে আদিলেন। অল্পক্ষণের ভিতরে কূপ আর কৃতবর্মার 
ঘুম আসিল। কিন্তু দুখে আর চিন্তায় অশ্বথামার ঘুম হইল না।. তিনি 
চারিদিকে চাহিয়া দেখিতে লাগিলেন। রাত্রি হইয়াছে, গাছের ডালে 
কাকেরা তাহাদের বাসায় সুখে নিদ্রা যাইতেছে । এমন সময় কোথা হইতে 
প্রকাণ্ড একটা পেচক আসিয়া ঘুমের ভিতরে অসহায় অবস্থায় সেই কাক- 


গুলিকে বধ করিতে লাগিল। দেখিতে দেখিতে পেচক কীকগুলিকে মারিযু। 
শেষ করিল, একটিও অবশিষ্ট রহিল না। 


এই ঘটন! দেখিয়া অশ্থথামার মনে হইল, তাই তো! অ 
উপায়ে শক্রদিগকে বধ করতে পারি!’ ইহার 
থাকিতে পারিলেন না। তিনি তখনই 
করিয়া আমরাও আমাদের শক্রুদিগকে বধ করিব li 

কৃপাচার্য প্রথমে কিছুতেই এমন কাজে মত দেন নাই, কিন্তু ভাগিনেয়ের 


সৌন্তিকপর্ব ১৯৭ 


উজ্জল পুরুষ শিবিরের দরজায় দাড়াইয়া আছেন। এই উজ্জল পুরুষ স্বয়ং 
মহাদেব । কিন্তু অশ্বথামা তাহাকে চিন্তে না পারিয়া তাহাকে সেখান হইতে 
ভাড়াইবার জন্য বাণ মারিতে লাগিলেন। 

অস্ত্রে মহাদেবের কী হইবে? অশ্বথামা বাণ, শক্তি, অসি, গদা, যাহা কিছু 
মারিলেন, সমন্তই সেই উজ্জল পুরুষ গিলিয়া ফেলিলেন। অশ্বথাম| সকল 
ক্ষমতা শেষ করিয়া, তারপর আর কী করিবেন ঠিক করিতে পারিলেন না। 
এমন সময় তাহার মনে হইল, ‘শিবের পূজা করি, তাহা হইলে আমার কাজ 
হইবে ।” এই মনে করিয়া তিনি শিবের স্তব করিতে করিতে নিজের শরীর 
উপহার দিয়া তাঁহাকে তুষ্ট করিবার জন্য আগুন জ্বালিয়া তাহাতে ঝাপ 
দিলেন। তখন শিব তুষ্ট না হইয়া আর যান কোথায়? তিনি কেবল যে দরজা! 
ছাড়িয়৷ দিলেন তাহা নহে, তাহাকে একখানি ধারালো খঙ্গাও দিলেন এবং 
নিজে তাহার শরীরে প্রবেশ করিয়া তাহার বল বাঁড়াইতেও ত্রুটি করিলেন না৷ 

তারপর যাহা ঘটিল, বলিতে বড়ই ক্লেশ বোধ হয়। অশ্বত্থামা সেই খড়গ 
হাতে শিবিরে প্রবেশ করিলেন। কৃপ আর. কৃতবর্মাকে দরজায় রাখিয়া 
গেলেন, যেন কেহ পলাইয়া৷ যাইতে না পাবে । 

শিবিরে প্রবেশ করিয়াই অশ্বখথাম| সকলের আগে ধৃষ্ায়ের ঘরে গিয়া 
উপস্থিত হইলেন। যে তাহার পিতাকে এমন নিষ্ঠরভাবে বধ করিয়াছিল, 
তাহার উপর রাগ হওয়! স্বাভাবিক । সেই রাগেই তিনি. সকলের আগে 
খৃষ্টযদুয়কে মারিবার জন্য ব্যস্ত হইয়াছিলেন। 

সুন্দর কোমল শয্যার উপরে ধৃষ্টদ্যুয় নিশ্চিন্তে নিদ্রা যাইতেছেন, এমন 
সময় অশ্বথামার পদাঘাতে তাহার ঘুম ভাঙিয়!। গেল। তিনি চমকিয়া উঠিয়া 
বসিবামাত্র অশ্ব্থামা তাঁহাকে চুল ধরিয়া মাটিতে আছড়াইতে লাগিলেন । 
তারপর তাহার গলা টিপিয়া ধরিয়া বুকে লাথি মারিতে আরম্ভ করিলে ধৃষ্টগ্যুয় 
অনেক কষ্টে বলিলেন, “আমাকে অক্স/ঘাতে শীঘ্র সংহার কর ! কিন্তু অশ্বখামা 
তাহা না শুনিয়! পদাঘ।তেই তাহার প্রাণ শেষ করিলেন। 

ধৃষ্টহ্যায়ের চিৎকারে সকলে জাগিয়া কোলাহল করিতে লাগিল স্ত্রীলোকেরা 
কাদিতে আরম্ভ করিল। কিন্তু সেই ভীষণ রাত্রে, ঘুমের ঘোরে বিষম ত্রাসে 
কেহই বুঝিয়া! উঠিতে পারিল না যে, কী হইয়াছে । 

এদিকে অশ্বথামা অস্ত্র হাতে সাক্ষাৎ শমনের ন্যায় সকলকে সংহার 
করিতেছেন । যোদ্ধার! যুদ্ধ করিবেন কী? একে বাত্রিকাল, তায় নিদ্রা- 
কালে হঠাৎ আক্রমণ। হতভাগ্যেরা ভালমতে প্রস্তুত হওয়ার পূর্বেই অশ্বথাম| . 


তাহাদিগকে আক্রমণপূর্বক বধ করিতে লাগিলেন । 
সে নিষ্ঠুর নীচ ভীষণ কার্ধের আর বর্ণনা করিয়া কী হইবে? শিবিরে 


১৯৮ ছেলেদের মহাভারত 


যত লোক ছিল, স্ত্রীলোক ভিন্ন তাহাদের একজনও রক্ষা পাইল না। পাগুব- 
দিগের পুত্র কষুটিকে অবধি অশ্বথামা* নির্দয়ভাবে বিনাশ করিলেন। তিনি 
চুপি-চুপি চোরের ন্যায় প্রবেশ করিবার সময় শিবির যেমন নিস্তব্ধ ছিল 
দেখিতে দেখিতে আবার তাহা সেইরূপ নিস্তব্ধ হইয়া! গেল। তখন তিনি 
দেখিলেন যে, তাহার কার্য সম্পন্ন হইয়াছে, বাত্রিও শেষ হইয়াছে | 

তারপর বাহিরে আসিয়! অশ্বথামা কৃপ ও কৃতবর্মাকে নিজ কীতি 
জানাইলেন, আর জানিতে পারিলেন যে, তাহারা উভয়ে মিলিয়া একটি 
প্রাণীকেও পলায়ন করিতে দেন নাই। তখন তিনজনে মনের আনন্দে 
করতালি দিয়া কোলাহল করিতে লাগিলেন। এমন কাজের সংবাদটা! 
দুর্ধোধনকে তখনই জানানো! হয় নাই ; স্থতরাং তাহার! তাহার নিকট যাইতে 
আর তিলমাত্র বিলম্ব করিলেন না ।- 

হায় মহারাজ দূর্যোধন! এখন তিনি কী করিতেছেন? এখনও তিনি 
মৃত্যুর অপেক্ষায় রণস্থলে শয়ান। প্রাণ বাহির হইতে বিলম্ব নাই, জ্ঞান 
লোপ হইয়া আসিতেছেন, মুখ দিয়! ক্রমাগত বক্ত বাহির হইতেছে। বৃক 
প্রভৃতি ভয়ানক জন্তগণ আসিয়া তাহার মাংসের লোভে তাহাকে ঘিরিয়াছে। 
/তিনি দারুণ যাতনায় ছটফট করিতে করিতে অতি কষ্টে তাহাদিগকে বারণ 
'করিতেছেন। তাহার এই অবস্থা দেখিয়া সেই তিন বীর আর চোখের জল 
- থামাইয়া রাখিতে পারিলেন না। একাদশ অক্ষৌহিণীর যিনি অধিপতি 
ছিলেন, তাঁহার কিনা এই দশা ! আর সেই বীরের মাংস খাইবার জন্য 
জন্তরা তাহাকে ঘিবিয়াছে! যাহ| হউক, এসব কথা ভাবিয়া আর কী 
হইবে? এখন যে সংবাদ লইয়া! তিনজনে আসিয়াছিলেন, তাহ! তাহাকে 
শুনানো হউক। এই ভাবিয়া অশ্বথামা তাঁহাকে বলিলেন, “হে কুরুরাজ, 
যদি জীবিত থাকেন তবে এই আনন্দের সংবাদ শ্রবণ করুন। এখন পাণ্ডব- 
পক্ষে পাচ পাণ্ডব, কৃষ্ণ আর সাত্যকি, এই সাতজন মাত্র জীবিত। আজ 
রাত্রে আমি তাহাদের শিবিরে প্রবেশ করিয়া, আর সকলকে বধ করিয়াছি ৷” 

কথায় দুৰ্যোধন চক্ষু মেলিয়া বলিলেন, “হে বীর, ভীষ্ম দ্রোণ কর্ণ যাহা 
করিতে পারেন নাই, আজ তুমি তাহা করিলে। তোমাদের কথা শুনিয়া 
নিজেকে ইন্দ্রের মত সুখী মনে করিতেছি। এখন তোমাদের মঙ্গল হউক * 
আবার স্বর্গে দেখা হইবে? এই বলিয়া দূর্যোধন সেই তিনজনকে আলিঙ্গন 
করিলে তাহার আত্মা দেহ ছাড়িয়া স্বর্গে চলিয়া গেল। 

. ইহার কিঞ্চিৎ পরে সঙ্ধয় কাদিতে কীদিতে এই সংবাদ লইয়। হস্তিনায় 

উপস্থিত হইলেন। সেদিন আর তিনি অন্ত দিনের মত স্থিরভাবে তাহার 
কথা বলিতে পারিলেন না। ধৃতরাষ্ট্রের পুরীতে প্রবেশমাত্রই তিনি ছুই হাত 


সৌন্তিকপর্ব ১৯৯ 


তুলিয়া হা মহারাজ’ ‘হা মহারাজ’ বলিয়া চীৎকার করিতে লাগিলেন। তারপর 
তাঁহার মুখে সেই দারুণ সাংবাদ শুনিয়া সকলের, বিশেষত ধৃতরাষ্ট্রের আর 
গাস্কারীর যে অবস্থা হইল তাহা বর্ণনাতীত। সে সংবাদে কেহ অজ্ঞান, কেহ 
বা হতবুদ্ধি হইয়া গেল। অনেকে পাগলের ন্যায় ছুটাছুটি করিতে লাগিল । 
তারপর এমন কারা আরস্ত হইল যে, তাহা শুনিলে বুঝি পাথরও গলিয়া যায় ৷ 

এদিকে রাত্রির সেই ভীষণ ব্যাপারের সংবাদ পাইয়া পাণ্ডবগণের কিরূপ 
কষ্ট হইল, তাহা আর বলিয়া কী হইবে? নকুল তখনই দ্রৌপদীকে আনিতে 
পাঞ্চাল দেশে চলিয়া গেলেন। দ্রৌপদী আসিলে পর অনেকক্ষণ পর্যন্ত 
এমনভাবে কাটিল যে, সে দুখের আর তুলনা নাই। দ্রৌপদী কাদিতে কীদিতে 
রাগে অস্থির হইযা বলিলেন, ‘আজ যদি সেই পামরকে সংহার করা না হয়, 
তবে অনাহারে প্রাণত্যাগ করিব 1 

যুধিষ্ঠির তখন তাহাকে বুঝাইতে অনেক চেষ্টা করিলেন, কিন্তু তিনি 
তাহাতে শান্ত না হইয়া বলিলেন, “শুনিয়াছি অস্বথামার জন্মাবধি তাহার 
মাথায় একটা মণি কছে। দুরাত্মার প্রাণবধপূর্বক মেই মণি আনিয়া দিতে 
পাঁরিলে আমি তাহা তোমাকে পরাইয়া কিঞ্চিৎ শান্ত হইতে পারি তিনি 
ভীমকেও বলিলেন, অশ্বখামাকে মারিয়া সেই মণি আনিয়া দিতে হইবে ৷’ 

একথা বলামাত্রই ভীম নকুলকে সারথি করিয়া অশ্থথামার খোঁজে বাহির 
হইলেন। অশ্বথামার রথের চাকার দাগ স্পষ্টই দেখা যাইতেছিল, সুতরাং 
তাহাকে খুজিয়া বাহির করা তেমন কঠিন কাজ বলিয়া! বোধ হইল না। 

কিন্তু ভীমকে অশ্বথামার খোজে যাইতে দেখিয়া কৃষ্ণের বড়ই চিন্তা 
হইল। তিনি জানিতেন যে, অশ্থথামাকে দ্রোণ ব্ৰহ্মশির নামক অস্ত 
দিযাছিলেন। উহ! এমনই ভয়ংকর যে, তাহার বদলে অধ্বখাম| কৃষ্ণের চক্র 
চাহিতেও লজ্জা বোধ করেন নাই! অধ্বথামা ভীমের উপর সেই অন্তর 
মারিয়া বসিলে তাহার রক্ষা থাকিবে না। স্বৃতরাং কৃষ্ণ তখনই যুধিষ্ঠির ও 
অর্জুনকে লইয়া রথারোহণে ভীমের অনুগামী হইলেন। ভীমকে পাইতেও 
বিলম্ব হইল ন! কিন্তু তিনি কি নিষেধ শুনিবার লোক! তিনি তাহাদের 
কথ] ন! শুনিয়াই ছুটিয়া চলিলেন। তারপর গঙ্গার ধারে আসিয়া। অশ্ব্থামাকে 
ব্যাসদেবের নিকট দেখিবামাত্র তিনি “দাড়া বামুন দাড়া] বলিয়া তাহাকে 
আক্রমণ করিতে গেলেন । 

অশ্থথামা দেখিলেন, বড়ই বিপদ! একা ভীম হইতেই রক্ষা নাই, 
তাহাতে আবার ভীমের পশ্চাতে কৃষ্ণ অর্জুন আর যুধিটিরকেও দেখা 
যাইতেছে । কাজেই তিনি প্রাণভয়ে 'পাণ্ডব বংশ নষ্ট হউক [ বলিয়া সেই 
ব্ৰহ্মশির অস্ত্র ছুঁড়িয়া বদিলেন। তখন সর্বনাশ উপস্থিত দেখিয়া কৃষ্ণ 


নং ছেলেদের মহাভারত 


অর্জুনকে বলিলেন, ‘শীত্র তোমার দ্রোণ-দত্ত সেই মহা-অন্ত্র ছাড় ! অর্জুন 
তৎক্ষণীৎ “এই অস্ত্রে অশ্বথথামীর অস্ত্র বারণ হউক’ বলিয়া তাঁহার অন্তর 
ছাঁড়িলেন। অমনি সেই ছুই অস্ত্রের তেজে এমন ভয়ংকর গর্জন, উদ্ধাবৃষ্টি ও 
বজ্রপাত আরম্ত হইল যে, সকলে ভাবিল বুঝি সৃষ্টি নষ্ট হয় । 

তখন নারদ আর ব্যাসদেব স্থষ্টিরক্ষার জন্য সেই ছুই অস্ত্রের মাঝখানে 
দাঁড়াইয়া, অর্জুন এবং অশ্ব্থামাকে শীঘ্র তাহাদের অস্ত্র থামাইতে বলিলেন। 
‘অর্জুন বলিলেন, 'অশ্বথামার অস্ত্র বারণের জন্য আমি অন্তর ছু ডিযাছিলাম। 
আমার অস্ত্র থামাইলেই উহার অস্ত্র আমাদিগকে ভন্ম করিবে । অতএব, 
যাহাতে সকলে রক্ষা পাই আপনারা তাহা করুন ।” 

একথা! বলিয়াই অর্জুন তাহার অস্ত্র থামাইয়া দিলেন। অতিশয় 
মন্দ-ভাব লইয়া উহ! থামাইতে গেলে উহাতে তৎক্ষণাৎ নিজের মাথা কাট! 
যায় । অর্জুন অসাধারণ সাধুপুরুষ ছিলেন, তাই ইচ্ছামাত্র তাহার অন্তর 
থামাইয়া দিলেন। কিন্তু অশ্বথাম! তাহার অস্ত্র থামাইতে না পারিয়া 
মুনিদিগকে বলিলেন, “আমি ভীমের ভয়ে অন্তর ছাড়িয়াছিলাম, এখন তো 
আর তাহা থামাইতেই পারিতেছি না! বড় অন্যায় কাজ করিয়াছি, এ অন্ত 
নিশ্চয় পাণ্ডবদিগকে বিনাশ করিবে ।” 

কিন্তু মুনিরা এরূপ অন্যায় কথায় কিছুতেই সম্মত হইলেন না। তাহারা 
বলিলেন, ‘অর্জুন যখন তাহার অস্ত্র ফিরাইয়া লইযাছেন, অশ্বথামারও 
পাগুবদিগের রক্ষা করা নিতান্ত উচিত ! 

বাস্তবিকই, কেবল পাগুবদেরই ক্ষতি হইবে আর অধ্ব্থামার কিছুই 
হইবে না, এমন হইলে অর্জুন তাহার অস্ত্র থামাইতে রাজী হইবেন কেন? 
অথচ এদিকে অশ্বথামারও নিজের অন্তর থামাইরার শক্তি না থাকায়, পাণ্ডব- 
দের কিছু ক্ষতি না হইয়া যাইতেছে না। এ অবস্থায় অশ্বামারও কিছু 
ক্ষতি হওয়া উচিত। সুতরাং শেষে এইরূপ স্থির হইল যে, অশ্বথামার. অস্ত্রে 
অভিম্থার শিশু-পুত্রটি মারা যাইবে, আর অশ্বখামা মাথার মণি আনিয়া 

1 সেই যুধিষ্ঠিরের মাথায় পরাইয়া এত ছুখের ভিতরেও 

. 


আর অভিমনত্ার সেই পুত্রটির কী হইল? শিশুটি তখনও জন্মে নাই, 
দেই অবস্থাতেই মে মারা গেল। তাহার জন্মের পর মর, ছেলে দেখিয়া 
সকলে কাদিতে আরম্ত করিলে, কৃষ্ণ আসিয়া তাহাকে বাঁচাইয়া দিলেন । 


ছেলেটির নাম পরীক্ষিং |. যুধিষ্টিরের পরে এই পরী নায় ষাট বৎসর 
রাজত্ব করিয়াছিলেন। রন 


he) 


জীব 


আঠার দিন পরে কুরুক্ষোত্রের সেই ভীষণ যুদ্ধের শেষ হইল। আঠার 
অক্ষৌহিণী লোক এই যুদ্ধে প্রাণ দিয়াছে। এখন সেই সকল যোদ্ধাদের 
ঘরে ঘরে শোকের আগুন জ্বলিয়া উঠিয়াছে। কিন্তু কেবল শোক করিলে 
তো আর চলিবে না, মুত লোকদের শ্রাদ্ধাদির আয়োজন করা চাই । 
একশত পুত্রের শোক কি সহজ কথা! সামলাইয়া উঠিতে ধৃতরাষ্ট্রের 
বড়ই কষ্ট হইল । ব্যাস, বিছুর প্রভৃতি অনেক বুঝাইয়াও তীহাকে শান্ত 
করিতে পাঁরিলেন ন|। 
যাহা হউক, অনেক কষ্টে শেষে তিনি কতক স্থির হইলেন, আর 
পাগুবদের উপরও তাহার রাগ অনেকটা কমিল। ব্যান তাহাকে বুঝাইয়া 
বলিলেন, “তোমার পুত্রেরা নিতান্তই দুরাচার ছিল। তাহাদের দোষেই এই 
সর্বনাশ হইয়াছে । পাগুবদের ইহাতে কিছুমাত্র অপরাধ নাই ৷? 
তারপর শাদ্ধের সময় উপস্থিত হইলে সঞ্জয় আর বিদুর আবার ধৃতরা্ট্রকে 
বুঝাইয়া বলিলেন, “মহারাজ, এখন শ্রাদ্ধাদির সময় উপস্থিত। শোকের 
মোহে সে সকল কার্ষের অবহেলা করিবেন না’ 
তখন ধৃতরাষ্ট্র পরিবারের স্ত্রী পুরুষ সকলকে লইয়া কাদিতে কীদিতে 
ুদ্ধক্ষেত্রের দিকে যাত্রা করিলেন। কুলবধুগণ বিধবার বেশে পথে বাহির 
হইলে পৃথিবীন্ুদ্ধ লোক তাহাদের দুঃখে কাদিয়া আকুল হইল । 
এদিকে পাণ্ডবেরাও কৃষ্ণ, সাত্যকি আর দ্রৌপদী গ্রভৃত্তিকে লইয়া 
কুরুক্ষেত্রের দিকে আসিতেছিলেন। কিছু দূর আসিয়া ধৃতবাষ্ট্র প্রভৃতির 
সহিত তাহাদের দেখা হইবামাত্র কৌরব নারীগণের দুঃখ যেন দ্বিগুণ বাড়িয়া! 
গেল; কেননা, পাগুবেরাই এই দুঃখের কারণ । 
পাণবেরা একে-একে ধুত্রাষ্ট্রের নিকট যাইয়া নিউরন নাম বলিয়া 
তাহাকে প্রণাম করিতে লাগিলেন। ধৃতরাষ্ট্র বিবক্তভাবে যুধিঠিরকে 
আলিঙ্গন ও তাহার সহিত দু-একটি কথা কহিয়াই জিজ্ঞাসা করিলেন, ‘ভীম 
কোথায়? তখন তাঁহার মুখের ভাব দেখিয়াই বুঝ! গিয়াছিল যে, ভীমকে 
পাইলে তিনি তাঁহাকে বধ ন! করিয়াৎ ছাঁড়িবেন না। তাহার এরূপ 
অভিসন্ধির কথা কৃষ্ণ পূর্বেই বুঝিতে পারিয়াছিলেন, আর সেজন্য প্রস্তুত 
হইয়া আসিতেও ভুলেন নাই। সুতরাং ধৃতরাষ্্র ভীমের কথা জিজ্ঞাসা 


২০২ ছেলেদের মহাভারত 


করামাত্র তিনি একটা লোহার ভীম আনিয়া তাঁহার সম্মুখে উপস্থিত 
করিলেন। সেই লোহার মূতিটাকে আলিঙ্গন করিবার ছলে ধৃতরাষ্ট 
তাহাতে এমনি চাপিলেন যে, তাহা একেবারে চূর্ণ হইয়া গেল। ধৃতরাষ্ট্রের 
দেহে লক্ষ হাতির জোর ছিল, সুতরাং তিনি যে লোহার ভীম চূৰ্ণ করিবেন 
তাহা আশ্চর্য নহে। আসল ভীমকে পাইলে না জানি তিনি তাহার কী 
দশী করিতেন! যাহা হউক, লোহার ভীম চূর্ণ করা লক্ষ হাতির জোরের 
পক্ষেও সহজ কথা নয়। সুতরাং ধৃতরাষ্ট্র সে কাজ শেষ .করিয়াই রক্ত-বমি 
করিতে করিতে পড়িয়া গেলেন। এদিকে ভীমের যথেষ্ট সাজা হইয়াছে 
মনে করিয়া তাহার রাগ চলিয়া গেল। তখন আবার তিনি ‘হা ভীম? 
হা ভীম" কৰিঝা কাঁদিতে ক্রটি করিলেন না। তাহাতে কৃষ্ণ তাহাকে 
বলিলেন, “মহারাজ, দুঃখ করিবার কোন প্রয়োজন নাই। ওটা লোহার ভীম, 
যথার্থ ভীম নহে। ভীমকে বধ করিতে যাওয়া আপনার উচিৎ হয় নাই ৷- 
দেখুন, এ যুদ্ধ বারণ করিতে অশেষ চেষ্ঠা হইয়াছিল, তথাপি আপনার 
পুত্রের! তাহাতে ক্ষান্ত হয় নাই। ভাহার ফলেই এখন তাহাদের মৃত্যু 
ঘটিয়াছে। সুতরাং ভীমকে তাহার জন্য দোষী করেন কেন ?' 


কৃষ্ণের কথায়'খৃত্তরাষ্ট্র বলিলেন, ‘কৃষ্ণ তোমার কথাই সত্য। শোকে 
বুদ্ধিনাশ হওয়াতেই আমি এরূপ করিয়াছিলাম ৮ এই বলিয়া ধৃতরাষ্ট 
ভীম, অর্জুন, নকুল আর সহদেবকে আলিঙ্গপূর্বক আশীর্বাদ কৰিলেন। 

ধৃতরাষ্ট্র অপেক্ষা গান্ধারীর কথা ভাবিয়াই পাণ্ডবদিগের মনে অধিক 
ভয় হইয়াছিল। গান্ধারী সামান্য স্ত্রীলোক ছিলেন না। জীবনে তিনি 
কখনও একটি অধর্ণের কাজ করেন নাই, -থবা। একটি অধর্মের কথা মুখে 
আনেন নাই। অন্ধ স্বামীর দুখে তিনি এতই দুঃখিনী ছিলেন যে, বিবাহের 
পরেই তিনি নিজের চোখ দুইটা মোটা! কাপড় দিয় বাঁধিয়া ফেলেন। সে 
বাধন তাঁহার চিরদিন একভাবে ছিল; যুদ্ধের পূর্বে যখন দুর্যোধনের! 
জয়লাভের জন্য তাহার আশীর্ধাদ চাহিতে আঙিলেন, তখন গান্ধারী তাহাদের 


মা হইয়াও একথা মুখে আনিতে পারিলেন না যে, “তোমাদের জয় হউক ? 
তিনি বলিলেন, ধর্মের জয় হউক ? 


সে দেবতার ন্যায় তেজন্ষিনী ধাগ্লিক রমণীর ক্রোধের কথ! ভাবিয়াই 
পাগুবেরা অত্যন্ত ভয় পাইয়াছিলেন। আর ক্রোধও তাহার খুবই হইয়া- 
ছিল। সেই ক্রোধে পাছে তিনি পাগুবদিগকে শাপ দেন, এই ভয়ে 
ব্যাসদেৰ পূর্বেই তাহাকে সতর্ক করিম! বলিলেন, “মা, তুমিও বলিয়াছিলে, 
ধর্মের জয় হউক। সেই ধর্মের জয়ই হইয়াছে। তোমার যে অসাধারণ 


স্ত্রীপ্ব ২০৩ 


ক্ষমাগুণ তাহাই ধর্ম; আর এখন যে ক্রোধ করিতেছ তাহ! অধর্ম। মা 


ধর্মের উপর যেন অধর্মের জয় না হয় ৮ 

ইহার উত্তরে গান্ধারী বলিলেন, ‘ভগবন্‌ পাণ্ডবদিগের প্রতি আমার 
ক্রোধ নাই, তাহাদের বিনাশ আমি চাহি না। কিন্তু ভীম যে অন্তাকপূর্বক 
দুর্যোধনকে মারিয়াছে, ইহা আমি সহ্য করিতে পারিতেছি না 

তাই ভীম গান্ধারীর নিকট উপস্থিত হইয়া! ভয়ে ভয়ে বিনয়ের সহিত 


বলিলেন, "মা,'আমার অপরাধ হইয়াছে; আপনি আমাকে ক্ষমা করুন। 
অনিষ্ট করিয়াছিল’ 


ভাবিয়া দেখুন, আপনার পুত্রেরা আমাদিগের বড়ই 
.. গান্ধারী বলিলেন, “বাছা, আমাদের একশত পুত্রের মধ্যে যাহার কিছু 
কম অপরাধ এমন একটিকেও যদি জীবিত রাখিতে তাহা হইলেও যে এই ছুই 
অন্ধের নড়িম্বরূপ হইতে পারিত। এখন আমাদের পুত্র নাই, কাজেই তুমি 
আমার পুত্রের মত হইলে ৷' 

তারপর যুধিষ্ঠির ভহার নিকট আসিয়া জোড়হাতে বলিলেন, “দেবী, 
আমিই আপনাদের দুঃখের মূল ৷ আমি অতি নরাধম; আমাকে শাপ দিন 
গান্ধারী একথায় কোন উত্তর না দিয়া কেবল দীর্ঘনিশ্বাম ফেলিলেন। দেই 
সময় যুধিষ্ঠির গান্ধারীর পায়ে ধরিতে গেলে গান্ধারী তীহার চোখের বাঁধনের 
ফাক দিয়া যুধি্িবের আঙুলের নখ দেখিতে পান। তদবধি যুধিষ্ঠিরের 
নখ মরিয়া গেল। তাহা দেখিয়া অর্জুন, সহদেব এবং নকুল ভয়ে আর 
তাহার নিকট আসিলেন না। তখন গান্ধারী তাহাদিগকে ডাকিয়া স্নেহের 
সহিত কথাবার্তা বলিতে লাগিলেন । 

তারপর পাণ্ডবেরা কুস্তীর নিকটে গেলেন। এত কষ্টের পর তীহাদিগকে 
পাইয়া আর তীহাদিগকে অস্থাথাতে জর্জরিত এবং দ্রৌপদীকে পুত্রশৌকে 
আকুল দেখিয়া না জানি কুস্তীর কতই কষ্ট হইয়াছিল। কিন্তু সে কষ্টের 
দিকে মন না দিয়া তিনি দ্রৌপদীকে সান্থনা দিতে লাগিলেন 

তারপর সকলে মিলিয়৷ সেখান হইতে রপস্থলে গেলেন। তখন নিজ- 
নিজ আত্মীয়গণের মৃত শরীর দেখিয়া তাহাদের যে দারুণ দুঃখ হইল, তাহার 
কথা অধিক বলিয়া আর কী হইবে? সেই সুতদেহগুলির সংকারই হইল 
তখনকার প্রথম কাজ। বহুমূলয কাষ্ট, ঘৃত, চন্দনীদিতে অসংখ্য চিতা প্রস্তুত 
করিয়া যতুপূর্বক মে কাজ শেষ কবর! হইলে সকলে স্নান ও জলাঞ্জলি (অর্থাৎ 
যাহারা মরিয়াছে তাহাদের উদ্দেশ্যে অঞ্জলি' ভরিয়া, জল) দিবার জন্য 


গঙ্গাতীরে উপস্থিত হইলেন। 
"এই সময় কুন্তী কীদিতে কাদিতে পাণ্ডবদিগ্‌কে বলিলেন, ‘বংসগণ, কর্ণেব 


জন্যও জলাঞ্জলি দাও, মে তোমাদের জ্যেষ্ঠ ভাই ছিল” 


২০৪ ছেলেদের মহাভারত 


হায়! চিরকাল কর্ণের সহিত সাংঘাতিক শত্রুতা করিয়া তাঁহাকে 
আহ্লাদ পূর্বক নিধনের পর ইহা কি নিদারুণ সংবাদ! সে সংবাদ শুনিয়া 
পাওবদিগের ন্যায় বীরপুরুষেরাও স্থির থাকিতে পারিলেন না। 

তখন যুধিষ্টির দীর্ঘনিস্বোস ফেলিতে ফেলিতে কুস্তীকে বলিলেন, “মা, তুমি 
আমাদের জ্যেষ্ঠ ভ্রাতার কথা গোপন করিয়া কী অন্যায় কাজই করিয়াছ। 
আমরা তাহাকে বধ করিয়াছি, একথা ভাবিয়া এখন বুক ফাটিয়া যাইতেছে । 
হায়! একথা আগে বলিলে কি আর এ নিষ্ঠ যুদ্ধ হইত ? 


শিপ 


যদবধি যুধিষ্ঠির একথা জানিতে পারিলেন যে, কর্ণ তাহাদের জ্যেষ্ঠ ভাই, দেই 
অবধি তাহার শোকে এবং না জানিয়া তাহাকে বধ করিবার জন্য দুখ আর 
অন্গৃতাপে তিনি একেবারে অধীর হইয়া! পড়িলেন। যে রাজ্যের জন্য এমন 
ঘটনা ঘটে, তাহার প্রতি তাহার এমন ঘৃণা জঙ্গিয়া গেল যে, আর কিছুতেই 
রাজ্য ভোগ করিতে তাহার ইচ্ছা হইল না। ভাইদিগকে ডাকিয়া তিনি 
বলিলেন, “আমার রাজ্য করিতে ইচ্ছা নাই ; রাজ ছাড়িয়া বনে গিয়া আমি 
তপস্যা করিব ।” 

“কথায় সকলের মাথায় যেন আকাশ ভাঙিয়ী পড়িল। যে রাজ্যের জন্য 
এত ক্লেশ, এত রক্তপাত, সে রাজ্য হাতে পাইয়া! কোন রাজ তাহা পালন এবং 
রক্ষায় অবহেলা করিতে পারে? বনে যাওয়াই যদি কর্তব্য হয় তবে এত 
কাণ্ডের কী প্রয়োজন ছিল? না হয় এই রাজ্য ছারা দান-যজ্ঞাদি ধর্ম-কাজই 
হউক না, ইহা ছাড়িয়া দিলে কি প্রশংসার কাজ হইবে? 

এইরূপে ভীম, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী সকলে মিলিয়া যুধিষ্টিরকে 
কত বুঝাইলেন, কিন্তু কিছুতেই. যুধিষ্ঠিরের মন শাস্ত হইল না। তিনি 
সবিনয়ে ব্যাসকে বলিলেন, “ভগবন্‌ ধর্মের কথা আমাকে আরও ভাল করিয়া 
বলুন। কিরূপে একজন লোক রাজ্যও করিতে পারে, আর ধর্সও করিতে 
পারে, একথা না বুঝিতে পারিয়া আমার মনে বড়ই চিন্তা হইতেছে!” 
তখন ব্যাস তাহাকে বলিলেন, ‘যদি ভাল করিত! ধর্মের কথা শুনিতে তোমার 


শাস্তিপর্ ২০৫ 


ইচ্ছা থাকে, তবে কুরুকুলপিতামহ ভীগ্মের নিকটে যাও, তিনি তোমার সংশয় 
দূর করিবেন। তিনি দেহত্যাগ না করিতে করিতে শীন্ত তাহার নিকট যাও ৷? 

কৃষ্ণও বলিলেন, “মহাশয়, অতিশয় শোক করা আপনার মত লোকের 
উচিত নহে। মহধি ব্যাস যাহা বলিলেন, তাহাই করুন৷ 

যুদ্ধ শেষ হওয়ার পর হইতে সকলে নগরের বাহিরেই বাস করিতে- 
ছিলেন ; এ পর্যন্ত তাহাদের হস্তিনায় প্রবেশ হয় নাই। ব্যাস এবং কৃষ্ণের 
উপদেশে এবং ভীগ্মের কথা শুনিবার আশায় মনে কতটা শান্তিলাভ 
করাতে, এখন যুধিষ্ঠির হস্তিনায় যাইতে প্রস্তুত হইলেন । 

তখন শুভ্র সুন্দর সুসজ্জিত যোড়শ-বৃষযুক্ত শ্বেত রথে যুধিিরকে তুলিয়া 
অর্জুন তাহার উপরে নির্মল শ্বেত ছত্র ধারণ করিলেন; নকুল, সহদেব শুভ্র 
চামর লইয়! ব্যজন করিতে লাগিলেন; ভীম বলা! হস্তে সেই রথের সারথি 
হইলেন। কৃষ্ণ সেই রথে চড়িয়া সঙ্গে চলিলেন। ধৃতরাষ্ট, গান্ধারী, কু্তী, 
দ্রৌপদী প্রভৃতি সকলে কেহ শিবিকায়, কেহ রথে তাহাদের অনুগামী হইলেন । 

নগরব।সিগণের তখন তার আনন্দের সীমা রহিল না। তাহার! যতে 
রাজপথ গৃহতোরণাদি সাজাইয়া কোলাহল করিতে লাগিল। জনতার 
জয়গীতে ছুন্দুভি-রব, শঙ্খনাদ ও দ্বিজগণের আশীর্বাদ মিলিয়া সে সময়ে 
এমনি একটি সুখের ব্যাপার হইয়াছিল যে, তাহার আর তুলনা নাই। 

ইহার মধ্যে চার্বাক নামক একটা দুষ্ট রাক্ষস ভিক্ষুকের বেশে আসিয়া! 
. বড়ই রসভঙ্গ করিয়া দিল। হতভাগা দুর্যোধনের বন্ধু, পাগুবদিগের 
অনিষ্টের চেষ্টায় ঘুরিয়া বেড়ায় । ত্রাহ্মণেরা যুধিষ্ঠিরকে আশীর্বাদ করিতেছেন 
তাহাতে দুষ্ট আসিয়া বলিল কি যে, “মহারাজ, ত্রান্মণগণ জ্ঞাতিবধের জন্য 
আপনাকে দুষ্ট রাজা বলিয়া গালি দিতেছেন। আপনার জীবনের কোন 
প্রয়োজন নাই, আপনার মৃত্যুই শ্রেয়ঃ।' 

একথা শুনিয়া ক্রোধে অনেকক্ষণ পর্যন্ত ত্রা্মণগণের কথা সরিল না। 
ইহার মধ্যে যুধিষ্ঠির বলিলেন, ‘হে দ্বিজগণ, আপনারা দয়া করিয়া আমাকে 
গালি দিবেন না, আমি অবিলম্বে প্ৰাণত্যাগ করিব ।” 

তখন ব্রাহ্মণের! ব্যস্ত হইয়া বলিলেন, “মহারাজ, আমর! আপনাকে গালি 
দিই নাই। আপনার মঙ্গল হউক ! এই ছুরাত্মা ছুর্যোধনের বন্ধু, চার্বাক নামক 
রাক্ষন। ছুর্ধোধনের বন্ধু বলিয়াই দুষ্ট আপনাকে গালি দিয়াছে, আমরা কিছু 
বলি নাই। আপনি কোন ভয় করিবেন না।” এই বলিয়া! ব্রাহ্মণের! বিষম 
রোষনয়নে চার্বাকের দিকে চাহিবামাত্র দুরাত্মার প্রাণ বাহির হইয়া! গেল। 

তারপর বিধিমতে যুধিষ্িরের অভিষেক হইয়া গেলে তিনি উপযুক্ত 
লোকদিগের হাতে রাজ্যের কাজ বাঁটিয়া দিলেন। ভীম হইলেন যুবরাজ, 


২০৬ ছেলেদের মহাভা রত 


বিদ্র হইলেন মন্ত্রী সঞ্জয় আয়-ব্যয় পরীক্ষক, নকুল সৈম্য-পরিদর্শক, অর্ভূন 
শত্রু ও ছুষ্টের শাসক, সহদেব দেব-রক্ষক, ধৌম্য দেবসেবা-সম্পাদক । সকলের 
প্রতি আদেশ বহিল যে, ধৃভরাষ্ট্র যখন যেরূপ অ'জ্ঞা দেন, তীহারই মতে 
চলিতে হইবে । 

এইবূপে রাজকার্ষের সুন্দর ব্যবস্থ। করিয়া যুধিষ্ঠির ভীগ্মের নিকটে যাইতে 
প্রস্তুত হইলেন। সেই শি্শয্যার দিন হইতে ভীত্ম সেইভাবে যুদ্ধক্ষেত্রে 
থাকিয়া সূর্যের উত্তরায়নের ( অর্থাৎ আকাশের উত্তর ভাগে যাওয়ার) অপেক্ষা 
করিভেছেন। ডউত্তরায়ন আরন্ত হইলেই সে মহাপুরুষের দেহত্যাগের সময় 
হইবে । তাঁহার সহিত দেখ! করিবার জন্য কৃষ্ণ, যুধিষ্ঠির ভীম, অর্জুন, নকুল” 
সহদেব, সাত্যকি, কৃপ, সঞ্জয় প্রভৃতি রথে চড়িয়া! যাত্রা করিলেন । 

কুরুক্ষেত্রে উপস্থিত হইয়া তাহার! দেখিলেন যে, সেই মহাবীরের মৃত্যু- 
শয্যার চারিদিকে যুনিখধিগণ ঘিরিয়া বসায় সে স্থানের এক অপূর্ব শোভা 
হইয়াছে। দুর হইতে তাহ! দেখিয়াই সকলে রথ হইতে নামিযা তথায় 
উপস্থিত হইলেন । 

তখন কৃষ্ণ ভীঘ্মের নিকট বিনয়ের সহিত তাহাকে বলিলেন, “হে 
কুরুপিতামহ, আপনার তুল্য মহৎ লোক এই পৃথিবীতে কেহই নাই। ধর্মের 
সকল তবই আপনার জ্ঞাত। রাজ যুধিষ্টির শোকে অতিশয় কাতর 
হইয়াছেন। এ সময়ে আপনি দয়া করিয়া তাহাকে উপদেশ দিলে তাহার 
শাস্তিলাভ হইতে পারে? 

যুধিষ্ঠির লজ্জায় ভীম্মের নিকটে গিয়া কথা৷ বলিতে সাহস পান নাই। কিন্তু 
ভীগ্মের মনে যুধিষ্ঠিরের প্রতি কিছুমাত্র বিরাগ ছিল না। যুধিষ্ঠিরের লজ্জার 
কথ। শুনিয়া তিনি বলিলেন, ‘যুধিষ্ঠির তে! যুদ্ধ করিয়া ক্ষত্রিয়ের ধর্মই পালন 
করিয়াছেন সুতরাং ইহাতে তাহার লজ্জিত হইবার কোন কারণ নাই 

তখন যুধিষ্ঠির ভীগ্মের কাছে আপিয়া ভক্তিভরে তাহার পদধূলি গ্রহণ 
করিলে ভীষ্ম তাহার মস্তক আস্তাপপূর্বক বলিলেন, ‘তোমার কোন ভয় নাই; 
মন খুলিয়া আমাকে সকল কথ! জিজ্ঞাসা কর ৷? 

এই সময় কৃষ্ণ ভীষ্মের সকল আলা-ঘনত্রণা-দূ্বলতা দূর করিয়া দিলেন। 

তারপর বহুদিন পর্যন্ত প্রত্যহ যুধিষ্ঠির দেই মহাপুকষের নিকট আসিয়া 
যে সকল অমূল্য উপদেশ পাইয়াছিলেন, তোমরা বড় হইয়া তাহা পড়িবে ৷ 
এমন উপদেশ যে-মে দিতে পারে না। তাই যুধিটির উ' আসিলে 
নারদ তাহাকে বলিয়াছিলেন, ‘এই মহাত্মা টি 0 18 ইনি 
বাঁচিয়া থাকিতে তাহা শুনিয়া লও, সকল নু 


অন্ন 

অশেষ উপদেশ দ্বার! যুধিষিরের মনের সকল সংশয় দূর করিয়া ভীন্মদেব 
চুপ করিলে চারিদিকের লোকেরা অনেকক্ষণ পর্যন্ত ছবির ন্যায় চুপ এবং 
নি:শব্দ হইয়া রহিল। তারপর যুধিষ্টির তাহার পায়ের ধূলা ও আশীর্বাদ 
লইয়া হস্তিনায় ফিরিলেন। বিদাযুকালে ভীগ্ম তাহাকে বলিলেন, ‘সূর্যদেবের 
উত্তরায়ন আরম্ভ হইলে আমার নিকট আসিও।” 

তারপর কিছুদিন গেলে যুধিষ্ঠির দেখিলেন যে, মাঘ মাসের শুক্লপক্ষ 
আগ্সিয়াছে। উহাই স্বর্যের উত্তরায়নের সময় ; এই সময়েই ভীনম্মদেবের 
্বর্গারোহণ করিবার কথা। সুতরাং তিনি অবিলম্বে পুরোহিত, পুরজন 
প্রভৃতি সকলকে সঙ্গে লইয়া, রত্ন গন্ধদ্ব্য পট্টরবন্ত্র চন্দনাদি সহ কুরুক্ষেত্রে 
যাত্রা করিলেন। ধুতরাষ্ট্র কৃষ্ণ বিছুর, সাত্যকি এভূতিও তাহার সঙ্গে 
চলিলেন। 

ভীম্মদেবের শরশয্যার চারিধারে ব্যাস, নারদ প্রভৃতি মুনিরা ও নানা 
দেশের রাজগণ বসিয়া আছেন, এমন সময় যুধিষ্ঠির প্রভৃতি আসিয়া তাহাকে 
প্রণাম করিলেন। যুরিষ্টিরকে দেখিয়া ভীন্স বলিলেন, ‘তোমরা আসাতে আমি 
বড় সুখী হইলাম। এই শরশয্যা় আমার আটান্ন দিন কাটিয়াছে ; এখন 
মাঘ মাসের শুক্লপক্ষ উপস্থিত ৷” 

তারপর তিনি ধৃতরাষ্ট্রকে বলিলেন, ‘ধর্মের কথা তোমার অজানা নাই; 
স্থতরাং আর শোক করিও না। এখন তুমি পাণ্ডবদিগকে প্রতিপালন কর।” 

কৃষ্ণকে তিনি বলিলেন, ‘আমার দেহত্যাগের সময় উপস্থিত; অতঃপর 
আমার যেন স্বর্গলাভ হয় ।” 

সকলের প্রতি তাঁহার শেষ কথা হইল, “তোমরা অনুমতি কর, আমি 
দেহত্যাগ করি। তোমাদের বুদ্ধি যেন কদাপি সত্যকে পরিত্যাগ না করে; 
সত্যের তুল্য আর বল নাই ৷” 

তারপর সেই মহাপুরুষ মৌনাবলন্বনপূর্বক দেহত্যাগে উদ্ভত হইলে, শর- 
সকল একে-একে তাহার শরীর হইতে খসিয়া পড়িতে লীগিল। ক্রমে উহার 
দেহে একটি শরের দাগও রহিল না। দেখিতে দেখিতে তাহার উজ্জল আত্মা 


তাহার মস্তক হইতে উঠিয়া হ্গাভিুখে যাত্র। করিবামাজ দেষতাগণ খুব 
এবং ছুন্দুভিবাদ্ আরম্ভ করিলেন। | 


২২৮ ছেলেদের মহাভারত 


এমন মহাত্বার জন্য কী শোক করিতে হয়! বিছুর, যুধিষ্ঠি ভীম, অর্জুন, 
নকুল, সহদেব প্রভৃতি তাহাকে মহামূল্য পটবন্্র ও উষ্ণীয পরাইয় তাহার 
উপরে উৎকৃষ্ট ছত্র ধারণপূর্বক চামর দৌলাইতে লাগিলেন। নারিগণ তালবৃন্ত 
হস্তে চারিদিকে দীড়াইয়া ব)জনে প্রবৃত্ত হইলেন । 
+ ঙ 


অন্ুবিকঘ 


বাজ্যলাভের পর যুধিষ্টিরের প্রথম কীতি হইল অশ্বমেধ যজ্ঞ। যুধিচিরের 
শোক কিছুতেই একেবার দূর না হওয়ায় সকলে তাহাকে এই মহাযজ্ঞে 
উৎসাহ দিতে লাগিলেন । কিন্তু উহা! অতি বৃহৎ এবং কঠিন ব্যাপার ৷ 
অল্প ধন লইয়া কিছুতেই তাহাতে হাত দেওয়া যাইতে পারে না। সুতরাং 
যুধিষ্ঠির এ যজ্ঞ করিতে নিতান্ত ইচ্ছুক হইয়াও ইহা আরম্ভ করিতে ভয় 
পাইলেন। ধন-রত্ব যাহা কিছু ছিল যুদ্ধে প্রায় তাহার সমস্তই ব্যয় হইয়া 
গিয়াছে। এখন অশ্বমেধ যজ্ঞের উপযুক্ত ধন কোথায় পাওয়া যাইবে? 
যুধিষ্টিরের এইরূপ চিন্তা দেখিয়! ব্যাস তাহাকে বলিলেন, “বৎস, তুমি 
চিন্তা করিও না, ধন সহজেই পাওয়া যাইবে। পূর্বে মহারাজ মরুত্ত হিমালয় 
পর্বতে যজ্ঞ করিয়া ব্রাহ্মণদিগকে এত অধিক সুবর্ণ দিয়াছিলেন যে, তাহারা 
তাহ! বহিতে না পারিয়া সেইখানেই ফেলিয়া আসেন। সেই সুবর্ণ এখনও 
তথায় রহিয়াছে। তাহা! আনিলে অনায়াসে তোমার যচ্ঞ হইতে পারে’ 

একথায় যুধিষ্ঠির হর্ষভরে অমাত্যগণের সহিত সেই ধন আনয়নের পরামর্শ 
করিতে লাগিলেন। ভীম, অর্জুন, নকুল, সহদেব প্রভৃতি সকলেই বলিলেন, 
ব্যামদেবের পরামর্শ অতি উত্তম? সুতরাং অবিলম্বে মরুত্তের যজ্ঞের 
সোনা আনিবার জন্য হিমালয় যাত্রার আযোজন হইল। . সেখানে গিয়া 
উহা খুজিয়া! বাহির করিতেও বিশেষ ক্লেণ হইল না। 

সেকালের লোক এত ধন কোথায় পাইত1 আর, না জানি তাহারা 
কিরূপ সহাশয় লোক ছিল যে, এত ধন দান করিত। মরুত্ত রাজার যজ্ঞের 
সেই সোনা আনিতে বাট লক্ষ উট, এক কোটি ত্রিশ লক্ষ ঘোড়া, দুই লক্ষ 
হাতি, এক লক্ষ রথ, এক লক্ষ গাড়ি লাগিয়াছিল। আর মানুষ আর গাধা 


অশ্বমেধিকপর্ব ২০৯ 


যে কত লাগিয়াছিল তাহার সংখ্যা নাই। এতগুলিতেও কি সে ধন সহজে 
আনিতে পারিয়াছিল? তাহারা সেই সোনার ভারে বাকা হইয়া, দিনে ছুই 
'ক্রোশের অধিক পথ চলিতে পারে নাই। 4৮ 
এত ধন যে যজ্ঞে ব্যয় হইয়াছিল তাহা যে কত বড় যজ্ঞ, বুঝিয়া লও। 
একটি প্রশস্ত ভূমি খাঁটিয়া দোনায় মুড়িয়া তাহার উপর যজ্ঞের গৃহাদি প্রস্তুত 
হইল। জমিটি যেমন, ঘর-বাড়িও অবশ্য তাহার উপযুক্তই হইয়াছিল । 
এদিকে অর্ভূন, ইহার অনেক পূর্বেই গাণ্ডীব হাতে একটি সুন্দর ঘোড়ার 
পশ্চাতে পৃথিবীর সকল স্থানে ঘুরিয়া বেড়াইতে আবন্ত করিয়াছেন। এক 
বৎসর দেশ-বিদেশে ঘুরিয়া ঘোড়া ফিরিয়া আসিবে। ইহার মধ্যে কাহাকেও 
সে ঘোড়া আটকাইতে দেওয়া হইবে না। আর অর্জুন যাহার রক্ষক, 


গর্ভ: দেশে সুশর্মার পুত্র ধৃতবর্মীর সহিত এইরূপ হইল পর 
জ্যোতিষ ‘ভগদত্তের পুত্র বজ্ৰদত্তের সহিত এইরূপ হইল। সিদ্ধুদেশে 
: জয়দ্ৰথের আত্মীয়গণও এইরূপ আরম্ভ করিল শেষে তাহাদের অত্যাচার 
অসহা হওয়ায় তিনি তাহাদের মাথা কাটিতে আর 


ইহার উত্তরে দুশলা যাহা! বলিলেন তাহাতে অর্জুনের মনে বড়ই ক্লেশ 
হইল। জয়দ্রথের সহিত দুশেলার বিবাহ হইয়াছিল। জযুদ্রথের মৃত্যুর 


ছে ম.-১৪ 


২১০ ছেলেদের মহাভারত 


পর তাঁহার পুত্র স্থরথ পিতার শোকে নিতান্ত কাতর হইয়া পড়েন। ইহার 
উপরে যখন তিনি শুনিলেন যে, অর্জুন যজ্ঞের ঘোড়া-সমেত আলিয়া যুদ্ধ 
আরম্ত করিয়াছেন, তখন তাহার মৃত্যু হইল। এখন ছুঃখিনী বিধবা 
দুশেলা পতিপুত্রের শোকে অস্থির হইয়া পৌন্রটিকে অর্জুনের নিকট উপস্থিত 
করিয়াছেন, যদি তাহাকে দেখিয়া অর্জুনের দয়া হয় । 

ছেলেটি যখন মাথা হেট করিয়া কাতরভাবে অর্জুনকে প্রণাম করিল তখন 
আর তিনি চক্ষের জল রাখিতে না পারিয়া বলিলেন, ক্ষত্রিয়ের ধর্মকে ধিক, 
এই ধর্ম পালন করিতে গিয়াই ব্ধ-বন্ধবদিগকে বধ করিয়াছি ? এই বলিয়া 
তিনি দুঃশলাকে সাদর মধুর বাক্যে সাস্থনা দিয় তথা হইতে বিদায় হইলেন। 

মণিপুরের রাজকুমারী চিত্রাঙ্গদাকে অর্জুন বিবাহ করিয়াছিলেন। এখন 

চিত্রাঙ্গদা পুত্র ব্রবাহন মনিপুরের রাজা । ছোড়া মণিপুরে উপস্থিত 


বলিলেন, ‘আমি আসলাম যুদ্ধ করিতে, আর তুমি করজোড়ে আসিয়া! আমার 
কাছে উপস্থিত হইলে ! ইহা কখনই ক্ষত্রিয়ের কাজ নহে। ইহা কাপুরুষের 
কাজ। তোমাকে ধিক! তোমার জীবনে প্রয়োজন কী?" 

“কথায় বক্রুবাহন নিতান্ত ব্যথিত চিত্তে মাথা হেট করিয়া রহিলেন। এমন 
সময়ে সেই যে উলুগী নানী নাগকন্তার সহিত অর্জুনের বিবাহ হইয়াছিল, তিনি 
আসিয়া বক্রবাহনকে বলিলেন, ‘বাছা, আমি তোমার বিমাতা। উলুগী । তোমার 
পিতা যখন যুদ্ধের বেশে আসিয়াছেন, ইহার সহিত যুদ্ধ করাই তোমার উচিত। 

. তাহাতে উনি সন্তুষ্ট হইবেন ৷ 

তধন বক্রবাহন বিপুল যুদ্ধের আয়োজন করিয়া দৈশ্তদিগকে আদেশ 

দিবামাত্রই তাহারা ঘোড়া আটকাইয়া ফেলিল। তাহাতে অর্জুন অতিশয় 


বাহনের বাণে তাহাকে অজ্ঞান হইতে হইল। 

জ্ঞান হইলে অর্জুন বক্রবাহনকে বলিলেন, ‘বাঃ! এই তো চাই! আমি 
বড়ই সন্তুষ্ট হইলাম। আচ্ছা এখন আমি মারি, স্থির হইয়া সামলাও তো 1” 
তারপর অর্জুন অসংখ্য নারাচ ছু'ড়িয়া মারিলে বক্রবাহন তাহার সমস্তই 
কাটিলেন। কিন্তু তাহার পরের ভয়ানক. বাণগুলি ফিরাইতে না পারায়, 


এমনই ঘোরতর যুদ্ধ আরস্ত করিলেন যে, তাহা দেখিয়া অর্জুনের আর আনন্দের 
সীমা রহিল না। এমন সময় বক্রবাহন কী যে একটা বাণ মারিলেন, তাহা 


অশ্বমেধিকপর্ব ২১১ 


নিমেষমধ্যে অর্জুনকে একেবারে মৃতপ্রায় করিয়া ফেলিল । বক্রবাহনও তাহা 
দেখিয়া অজ্ঞান হইয়া গেলেন । 
এই বিষম বিপদের সময় চিত্রাঙ্গদা কাদিতে কাদিতে সেখানে আসিয়া 
উলুগীকে দেখিয়াই বলিলেন, ‘উলুগী, তোমার দোষেই এই বিপদ উপস্থিত 
হইল! বক্রুবাহনও সেই সময় ভ্ঞানলাভ করিয়াই উলুপীকে তিরঙ্কারপূর্বক 
বলিলেন, “পিতাকে মারিয়াছি, স্ৃতরাং আমিও এখনই প্রাণত্যাগ করিব। 
তাহা হইলে হয়ত তুমি সন্তুষ্ট হইবে ৷’ 
উলুগী যথাসাধ্য ইহাদিগকে সান্তনা দিয়া তখনই নাগলোক হইতে 
সঞ্জীবনী মণি আনাইলেন। সে মণির কী আশ্চর্য গুণ! উহা অর্জুনের বুকে 
স্থাপন করিবামাত্রই তিনি চক্ষু মার্জনা পূর্বক উঠিয়া বসিলেন, যেন তাহার 
ঘুম ভাঙিল। 
তারপর অবশ্য খুব সুখের অবস্থাই হইল। আর তখন একথাও জানা 
গেল যে, উলুগী অতি মহৎ অভিপ্রায়েই এই ব্যাপার ঘটাইয়াছিলেন। 
শিখণ্ডীর সহায়তায় ভীম্মকে বধ করাই অর্জুনের যথেষ্ট অপরাধ হইয়াছিল । 
সেই অপরাধে বস্ুগণ এবং গঙ্গাদেবী তাহাকে শাপ দিতে উদ্ধত হন। উলুগী 
সে সময়ে তথায় উপস্থিত ছিলেন। তিনি এবং তাঁহার পিতা সেই দেবতা- 
দিগকে অর্জুনের প্রতি প্রসন্ন হওয়ার জন্য বিস্তর মিনতি করায় তাঁহার! বলেন 
যে, বক্রবাহন অর্জুনকে বধ করিলে তবে তাহার শাপ কাটিবে। এইজন্যাই 
উলুগী বক্রবাহনকে অর্জুনের সহিত যুদ্ধ করিতে উৎসাহ দেন। তিনি 
জানিতেন যে, অর্জুনকে বাঁচাইবার ওধধ তাহার ঘরে আছে। এ সকল কথা 
জানিতে পারিয়া সকলেই যে উলুগীর উপর অতিশয় সন্তুষ্ট হইলেন, তাহাতে 
আর সন্দেহ কী ! 
তারপর বক্রবাহন, চিত্রাঙ্গদা আর উলুলীকে যজ্ঞে নিমন্ত্রণপূর্বক অর্জুন তথা 
" হইতে পুনরায় যাত্রা করিলেন। 
মগ্ৰধে জরাসন্ধের নাতি মেঘসন্ধি ও অন্যান্য অনেকে মূর্খের ন্যায় মনে ' 
করিয়াছিলেন যে, অর্জুন অপেক্ষা তিনি নিজে অধিক যোদ্ধা। - অর্জুন 
যুধিষ্ঠিরের কথা মনে করিয়া যতই তীহাকে বাঁচাইয়া বাণ মারিতে যান, ততই 
তাহার আরও সাহস বাড়িয়া যায়। শেষে অবোধের যে দশা সচরাচর * হয় 
তাহারও তাহাই হইল। তাহার আর অস্ত্র নাই। তখন অর্জুন তীহাকে 
বলিলেন, ‘তুমি ছেলেমানুষ হইয়া বেশ যুদ্ধ করিয়াছ, এখন ঘরে যাও। আমি 
তোমাকে বধ করিব না” তাহাতে মেঘসন্ধি করজোড়ে কহিলেন, “মহাশয়, 


৫. 


আমি পরাজিত হইয়াছি। এখন অনুমতি করুন কী করিব অর্জুন 


২১২ ছেলেদের মহাভারত 


বলিলেন, “চৈত্র মাসের পূর্ণিমার দিন মহারাজ যুধিষ্ঠিরের বজ্ঞ দেখিতে 
যাইবে । এই বলিয়া তিনি সেখান হইতে চলিয়া আসিলেন । 

গান্ধার দেশে শকুনির পুত্রও প্রথমে ভারি তেজ দেখাইয়াছিলেন । অ্জুন 
কৃপাপূর্বক তাহার মাথা ন! কাটিয়া পাগড়িটি উড়াইয়া দিলে তাহার চৈতন্য 
হইল । 

এইরূপে এক বৎসর কাল ঘোড়াটিকে দেশে দেশে ভ্রমণ করাইয়া 
তাহাকে হস্তিনায় ফিরাইয়া আনিলে, ঘোড়ার মাংস দিয়া যজ্ঞ সম্পূর্ণ 
হইল। সেরূপ যজ্ঞ আর তাহার পরে কখনও হয় নাই। এমন কোন 
আত্মীয়ন্বজন, এমন কোন রাজা-রাজড়া, এমন কোন মুনি-খষি বা ব্ৰাহ্মণ 
পণ্ডিত ছিলেন না যিনি সেই যজ্ঞে না আসিয়াছিলেন। : 

আর, ভোজনের বিষয় কী বলিব! অন্নের পর্বত, ঘ্বত-দধির নদী, আর 
মিঠাই-মণ্ডা কী পরিমাণে তাহা বলিতে পারি না। হাজার হাজার লোক 
মণিকুগুল আর স্থব্ণমাল্যে সুসজ্জিত হইয়া সেই সকল সুমধুর খাছ 
পরিবেশন করিয়াছিল । এক-এক লক্ষ ব্রাহ্মণের ভোজন আরম্ভ হইলে 
এক-একবার দুন্দুভি বাজিল। এইরূপে যজ্ঞের কয়েক দিনের মধ্যে কত 
শতবার যে দুন্দুভি বাজিয়াছিল তাহার সখ্য] নাই। 

এইরূপে সমারোহে সেই মহাযজ্ঞ শেষ হইল । এই যজ্ঞে একটি অদ্ভুত 
ঘটনা হয়। যজ্ঞশেষে সকলেই যুধিষ্ঠিরের অতিশয় সুখ্যাতি করিতেছেন, 
এমন সময় একটি আশ্চ্ঘ নকুল আসিয়া! তথায় উপস্থিত হইল। উহার চক্ষু 
দুইটি নীল, মাথা আর শরীরের এক পাশ সোনার। নেউল আসিয়া ঠিক 
মানুষের মত বলিতে লাগিল, “হে বাজামহাশয়ুগণ, উদ্থবৃত্তি নামক ব্রাহ্মণ 
থে ছাতু দান করিয়াছিলেন, সে কাজ আপনাদের যজ্ঞের চেয়ে অনেক বড় 

একথায় সকলে আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, তুমি এমন কী দেখিয়াছ 
শুনিয়াছ যে, এই যজ্ঞকে তাহা অপেক্ষা কম মনে করিলে? 

তাহাতে নেউল বলিল, “আপনারা মনোযোগ দিয়া শ্রবণ করুন। উদ্বৃত্ত 
নামক এক ব্ৰাহ্মণ ছিলেন; তাহার ? এক পুত্র ও পুত্রবধূ ছিল। ৎ ক্ষেত্রে 
শস্ত কাটিয়া নিলে যাহা পড়িয়া থাকে, উদ্বৃত্ত এবং তাহার পরিবার সেই 
শশ্তমাত্র আহার করিতেন ৷ এইরূপে তাহাদের দিন যাইত। 

তারপর দেশে দুভিক্ষ আসিল, ক্ষেত্রের শস্ত নষ্ট হইল, ত্রাহ্মণের কষ্টও 
বৃদ্ধি পাইল। তখন কোনদিন অতি কষ্টে তাহাদের কিঞ্চিৎ আহার জুটিত, 


‘এই সময়ে একবার সারাদিন ঘুরিযা শেষ বেলায় ব্রাহ্মণ কিঞ্চিৎ যব 
পাইলেন। তাহাতে তাহার পরিবারের লোকেরা আহলাদিত হইয়া সেই 


অশ্বমেধিকপর্ব ২১৩ 


যবের ছাতু প্রস্তুত করিলেন। তারপর সকলে স্নান-মাহ্িক অস্তে সেই ছাতু 
আহারের আয়োজন করিলেন। 

«এমন সময় সেখানে এক অতিথি ব্রাহ্মণ ক্ষুধায় কাতর হইয়া উপস্থিত. 
ব্ৰাহ্মণ সেই অতিথিকে আদরের সহিত তাঁহার নিজের ভাগের ছাতু আহার 
করিতে দিলেন? কিন্তু অতিথি তাহাতে তৃপ্ত হইল না। 

‘তাহা দেখিয়া ত্রাঙ্গণী তাহার নিজের ভাগ অতিথিকে দিলেন: কিন্তু 
তাহাতেও তাহার তৃপ্তি হইল না। 

‘তাহা দেখিয়া ব্রাহ্মণের পুত্র তাঁহার নিজের ভাগ অতিথিকে দিলেন ; 
কিন্ত তথাপি তাঁহার তৃপ্তি হইল না৷ ও 

“তখন ব্রাহ্মণের পুত্রবধূ তাহার নিজের ভাগ আনিয়া অতিথিকে দিলেন। 
ইহাতে সেই অতিথি পরম পরিতুষ্ট হইয়া বলিলেন, “হে ধামিক, এ দেখ স্বর্গ 
হইতে পুষ্পবৃষ্টি হইতেছে, দেবতারা তোমাদের স্তব করিতেছেন। এখন তুমি 
পরম সুখে সপরিবারে স্বর্গে চলিয়া যাও ৷” ৰ 

“সেই অতিথি ছিলেন স্বয়ং ধর্ম। তাঁহার কথায় ব্রাহ্মণ স্ত্রী, পুত্র ও 
পুত্রবধূসহ তখনই স্বৰ্গে চলিয়া গেলেন। তারপর আমি গর্ভ হইতে উঠিয়। 
সেই অতিথির পাতের উপর গড়াগড়ি দিতে লাগিলাম। তাহাতেই এই 
দেখুন, আমার অর্ধেক শরীর স্বর্ণময় হইয়া গিয়াছে। 

“সেই অবধি আমি আমার অবশিষ্ট শরীরটুকু স্বর্ণময় করিবার আশায় 
যক্তস্থান দেখিলেই তাহাতে গড়াগড়ি দিয়া থাকি। আজ মহারাজ যুধিিরের 
যজ্ঞের কথা শুনিয়া অনেক আশায় এখানে আসিয়া গড়াগড়ি দিলাম । কিন্তু 
আমার শরীরের অপর অর্ধাংশ সোনার হইল না। তাই বলিতেছি যে, সেই 
ব্ৰাহ্মণ যে অতিথিকে ছাতু খাওয়াইয়াছিলেন, তাহা ইহার চেয়ে বড় কাজ ।” 

এই বলিয়া নেউল তথা হইতে প্রস্থান করিল । 


তে 


রাজ! হইয়া যুধিষ্ঠির ধৃতরাষ্র এবং গান্ধারীর সহিত এমন মিষ্ট ব্যবহার করিতে 
লাগিলেন যে, তাহাতে তাঁহারা তাদের সকল দুখ ভুলিয়া গেলেন। 
দুর্যোধনের কথা মনে করিয়া এখন যুধিষ্ঠিরের উপর তাহাদের রাগ হওয়া দূরে 
থাকুক, বরং যুধিষ্টিের গুণের কথা ভাবিয়া দুর্যোধনকেই অতিশয় দুষ্ট লোক 
বলিয়া বোধ হইতে লাগিল। 

যুধিষ্ঠির ইহাদের সহিত যেরূপ ব্যবহার করিতেন, অর্জুন, নকুল, সহদেব, 
ুসতী, দ্রৌপদী প্রভৃতিও সেইরূপই ব্যবহার করিতেন। বাস্তবিক, ইহাদের 
নিকট ধৃতরাষ্ট্র আর গান্ধারী যেমন ভক্তি ও ভালবাসা পাইতে লাগিলেন, 
নিজপুত্রগণের নিকটও তাহা পান নাই। 

পনর বৎসর এইরূপে কাটিয়া গেল। ধুতরা পাণ্ডবদিগকে পূর্বে যে, 
যন্ত্রণা দিয়াছিলেন, তাহার দুঃখের কথা ভাবিয়া ক্রমে আর সকলেই তাহা 
ভুলিয়া গেলেন । কিন্তু ভীম তাহা কিছুতেই ভুলিতে পারিলেন না। 
হই সকলের তায় দবতরাষটকে সম্মান এবং ভালবাসা দানে তিনি অক্ষম 

|| KR 


প্রতিদিন মৃগচর্ম পরিধান, মাছুরে শয়ন এবং দিনান্তে যৎকিঞ্চিৎ ভোজনপূর্বক 


ভগবানের নাম লইয়া দিন কাটাই। একথা জানিলে যুধিষ্টিরের অতিশয় ক্লেশ 
হইবে বলিয়া কাহারও নিকট ইহা প্রকাশ করি নাই ? 


আশ্রমবাসিকপর্ব ২১৫ 


তারপর তিনি যুধিিরকে বলিলেন, ‘বাবা যুধিষ্ঠির তোমার মঙ্গল হউক! 
তোমার যত্নে এতদিন পরম সুখে কাল কাটাইলাম ; এখন আমাদিগের 
পরকালের পথ দেখিবার সময় উপস্থিত। সুতরাং অনুমতি দাও, আমি আর 
গান্ধারী'রনে গিয়া তপস্তা করি” 

একথায় যুধিষ্ঠির নিতান্ত দুঃখিত হইয়া বলিলেন, “জ্যেঠামহাশয়, আমার 
তুল্য নরাধম আর কেহ নাই ! আপনি অনাহারে ভূমিশয্যায় এত কষ্টে কাল 
কাটাইয়াছেন, আর আমি আপনার সংবাদ না লইয়া নিশ্চিন্ত রহিয়াছি। 
আপনি বদি কষ্ট পান, তবে আমার সুখের কী প্রয়োজন? দুর্যোধন আপনার 
যেরূপ পুত্র ছিল, আমাদিগকেও সেইরূপ মনে করিবেন। আপনি বনে গেলে 
এই রাজ্য লইয়া আমি কিছুমাত্র সুখ পাইব না। আপনি আমাদিগের দিকে 
চাহিয়া মনকে শান্ত করুন, আমরা আপনার সেবা করিয়া কৃতার্থ হই ৷? 

ধৃতরাষ্ট্র বলিলেন, “বাবা, বৃদ্ধকালে বনে গিয়া তপস্তা করাই আমাদের 
কুলের ধর্ম। সুতরাং আমার তাহা করিতে বড়ই ইচ্ছা হইতেছে। তুমি 
ইহাতে আমাকে নিষেধ করিও না 

অনাহারে ধৃতরাষ্ট্রের শরীর এতই দুর্বল হইয়াছিল যে, তিনি এইটুকু 
বলিতে বলিতে অজ্ঞান হইয়া! পড়িয়া গেলেন। তাহাতে যুধিষ্টিরের অতিশয় 
দুখে হইল বটে, কিন্তু তিনি বহু চেষ্টা ও বিস্তর মিনতি করিয়াও ধৃতরাষ্ট্রের 
মত ফিরাইতে পারিলেন না । ইহার উপরে আবার ব্যাসদেব আসিয়া 
তাহাকে ধৃতরাষ্ট্রের কথায় সম্মত হইতে বলিলেন, কাজেই শেষে তাহাকে 
তাহাই করিতে হইল । তখন ধৃতরাষট্র বিনয় বচনে প্রজীদিগের নিকট 
বিদায় লইয়া। মৃত পুত্র এবং আত্মীয়গণের কল্যাণার্থে অনেক ধনদানপূর্বক 
বনগমনে উদ্যত হইলেন । 

কাঁতিক মাসের পুণিমার দিন বন্ধল এবং মৃগচর্ম পরিধানপূর্বক থৃতরাষ্ট্ 
গান্ধারী বিদুর এবং সঞ্জয়কে লইয়া! গৃহের বাহির হইলে, স্ত্রী পুরুষ সকলে 
কীদ্দিতে.কাদিতে তাহাদের সঙ্গে চলিল। কুন্তী এবং গান্ধারীর কীধে ভর 
দিয়া ধৃতরাষ্ট্র আগে আগে যাইতে লাগিলেন। তাহাদের পশ্চাতে যুধিষ্ঠির, 
ভীম, অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী, সুভদ্রা, উত্তরা প্রভৃতি সকলেই চলিলেন। 
সকলেরই চোখে জল, কাহারও মনস্থির রাখিবার শক্তি নাই। নগরের 
বাহিরে আসিয়া ধৃতরাষ্ট্র সকলকে বলিলেন, ‘এখন তোমরা ঘরে ফিরিয়া যাও 
একথায় আর অন্য সকলেই নিবস্ত হইল, কিন্ত বিছুর, সঞ্জয় এবং কুন্তী আর ' 
ফিরিলেন না। | 

কুস্তীকেও বনে যাইতে দেখিয়! পাগুবদিগের যে কী দুঃখ হইল তাহা 
আমার কী সাধ্য যে লিখিয়া জানাই ! তাহারা অতি কাতরম্বরে সীশ্রুনয়নে 


২১৬ ছেলেদের মহাভারত 


কত মিনতি করিলেন, কিন্ত কিছুতেই তাঁহাকে ফিরাইতে পারিলেন না। 
তখন অগত্যা তাহার নিকট বিদায় লইয়া সকলকে হস্তিনায় আসিতে হইল। 

এদিকে ধৃতরাষ্ট্র, গান্ধারী, কুন্তী, বিছুর আর সঞ্জয় অনেক পথ চলিয়া 
গঙ্গাতীরে, এবং তথা হইতে কুরুক্ষেত্রে আসিয়া! উপস্থিত হইলেন । সেখানে 
অনেক তপস্বীর আশ্রম ছিল। সেই সকল আশ্রমের নিকট থাকিয়া তাহারা 
বন্ধল ও মৃগচর্ম ধারণপূর্বক কঠোর তপস্তায় রত হইলেন। এইরূপে কিছুদিন 
গেল। 

পাণুবের! ধৃতরাষট্, গান্ধারী এবং কুন্তীকে বিদায় দিলেন বটে, কিন্ত 
তাহারা চলিয়া গেলে পর আর কিছুতেই স্থির থাকিতে পারিলেন না । 
এমনকি, ইহাদের শোকে যুধিষ্ঠিরের রাজকার্য করাই অসম্ভব হইয়া উঠিল। 
স্থৃতরাং একদিন তিনি সকলকে লইয়া ধৃতরাষ্ট্র প্রভৃতিকে দেখিবার জন্ বনে 
যাত্রা করিলেন । 

ধৃতরাষ্ট্রের আশ্রমের কাছে আনিয়া তাঁহারা তপস্থিগণকে জিজ্ঞাসা করিলেন, 
‘আমাদের জ্যেঠামহাঁশয় কোথায় ? 

তপস্বীরা বলিলেন, “তিনি যমুনায় স্থান করিতে গিয়াছেন। আপনার! 
এই পথে যান” 

সেই পথে খানিক দূরে গিয়াই তাঁহারা দেখিতে পাইলেন যে, ধৃতরাষ্ট্র 
গান্ধারী, কুন্তী আর সঞ্জয় স্মানাস্তে কলমী হাতে আশ্রমে ফিরিতেছেন। সহদেব 
ুস্তীকে দেখিয়াই উচ্চম্বেরে কাদিতে লাগিলেন । অন্ত সকলেরও চক্ষে জল 
আমিল। তখন তাহারা দ্রুতপদে গিয়া ঘৃতরাষ্ট্র, গান্ধারী এবং কুস্তীকে 
প্রণামপূর্ধক তাহাদের হাত হইতে কলসী গ্রহণ করিলেন । 

তাহার পর তীহারা ধৃতরাষ্ট্ের আশ্রমে আসিয়া তাহাকে ঘিরিয়! বসিলেন। 
সেই সময়ের, জন্য তাহাদের মনের সকল দুঃখ দূর হইয়া গেল। তখন 
ধৃতরাষ্ট্রের বোধ হইতে লাগিল, তিনি হস্তিনাতেই বৃহিয়াছেন। আশ্রমে 
তা গান্ধারী, কুন্তী আর সঞ্জয় মাত্র আছেন, কিন্ত বিছুর কোথায়? 


বিছুরকে দেখিতে না পাইয়া ুখিষটির ব্যাকুলচিত্তেধৃতরাষ্ট্রকে জিজ্ঞাসা করিলেন, 
'জ্যোঠামহাশয়, বিছুর কাকা কোথায় ? 


ধৃতরাষ্ট্র বলিলেন, “তিনি আহার ত্যাগপূর্ক ঘোরতর তপস্তা আরম্ভ 
করিয়াছেন । তপন্বীরা রি 


বনে মাঝে মাঝে তাহাকে দেখিতে পান ৷? 
এমন সময় সেই আশ্রমের নিকটেই বিছুরকে দেখিতে পাওয়া গেল। 
তাহার মস্তক জটাকুল, শরীর কর্দমাক্ত__অস্থিচর্মসার এবং পরিচ্ছাদবিহীন। 
একটিবার তিনি আশ্রমের দিকে তাকাইয়াই আবার প্রস্থান করিলেন ৷ 
যুধিষ্টিও তৎক্ষণাৎ তাহার পশ্চাতে বনের দিকে ছুটিতে ছুটিতে বলিতে 


আশ্রমবাসিকপর্ব ২১৭ 


লাগিলেন, ‘কাকা, আমি যে আপনার যুধিষ্ঠির; আপনার সহিত দেখা 
করিতে আসিয়াছি ?' | 
তখন সে বিজন বনে বিছুর একটি গাছ ধরিয়া দীড়াইলেন, যুধিষ্টির 
তাহার নিকট উপস্থিত হইয়া আবার বলিলেন, ‘আমি আপনার যুধিষ্ঠির ; 
আপনার সঙ্গে দেখা করিতে আসিয়াছি !' 
এই বলিয়া যুধিষ্ঠির তাঁহার সম্মুখে দীড়াইবামাত্র সেই মহাপুরুষের আত্মা 
তাহার দেহ ছাড়িয়া! যুধিষ্ঠিরের দেহে আসিয়া প্রবেশ করিল। তাঁহার দেহটি 
তেমনিভাবে গাছ ধরিয়া দাড়াইযা রহিল, কিন্তু যুধি্টিরের বোধ হইল যে, 
তাহার বল দ্বিগুণ বাড়িয়া গিয়াছে । অমনি দৈববাণী হইল, “মহারাজ, তুমি 
ইহার দেহ দাহ করিও না। ইহার জন্য শোক করিও না; কেননা, ইনি স্বর্গে 
আসিয়া অতি উচ্চ সম্মান লাভ করিবেন!” 
তখন যুধিষ্ঠির আশ্রমে ফিরিয়া এই আশ্চর্য ঘটনার কথা সকলকে 
বলিলেন। বিদুর যে কে, তার পরদিন ব্যাসদেব সেখানে আসিলে তাহার 
নিকট জানা গেল । মাগুব্য মুনির শাপে ধর্মকে মানুষ হইয়া! জন্মগ্রহণ করিতে 
হয়; তিনিই ছিলেন বিদুর ৷ 
সেই সময়ে ব্যাসদেব ধৃতরাষ্ট্র'ও গান্ধারী প্রভৃতির মনে সান্তনা দিবার 
নিমিত্ত অতি আশ্চর্য কাজ করিয়াছিলেন । কুরুক্ষেত্রের যুদ্ধে যত বীর মারা 
. গিয়াছিলেন, সকলে ব্যাসের ডাকে পরলোক হইতে ধূতরাষ্ট্রের নিকটে 
আসিয়া উপস্থিত হন। ইহাতে তখন সেই আশ্রমে কী আনন্দের ব্যাপার 
যে হইয়াছিল, তাহা কী বলিব ! ব্যাসের বরে সে সময়ের জন্য ধৃতরাষ্ট্রের 
চক্ষুও ভাল হইয়া গেল । স্থৃতরাং তিনিও পুত্রগণকে প্রাণ ভরিয়া দেখিয়া 
লইলেন। একমাস কাল ধৃতরাষ্ট্রের আশ্রমে থাকিয়া যুধিষ্ঠির প্রভৃতিরা 
হস্তিনায় ফিরিয়া আসিলেন। তারপর ছুই বৎসর চলিয়া গেল, একদিন 
দেবধি নারদ যুধিষ্টিরের নিকট আসিয়া উপস্থিত হইলেন। নারদ ধৃতরাষ্ট্রের 
আশ্রম দেখিয়া, আসিয়াছেন, একথা জানিতে পারিয়া যুধিষ্ঠির তাহাকে 
বলিলেন, “ভগবান, যদি জ্যেঠামশীয়, জ্যেঠিমা, মা এবং সঞ্জয়ের কোন সংবাদ 
পাইয়া থাকেন, তবে দয়া করিয়া বলুন” | 
নারদ বলিলেন, “ভোমরা তপোবন হইতে চলিয়া আসিলে ধৃতরাষ্ট্র 
গান্ধারী, কুস্তী আর সঞ্জয় অতি কঠোর তপস্তা আরম্ভ করেন। সে 
' সময়ে ধৃতরাষ্ট্র ও গান্ধারী জল ভিন্ন আর কিছুই খাইতেন না, কুন্তী 
মাসে একবার আহার করিতেন, সঞ্জয় পাচ দিনে একবার আহার করিতেন 1» 
‘একদিন ধৃতরাষ্ট্র আর গান্ধারী কুন্তীর সঙ্গে বনের দিকে যাত্রা করেন । 
তাহারা ফিরিয়া আসিবার সময়ে ভীষণ দাবানল বলিয়া উঠিল। অনাহারে 


২১৮ ছেলেদের মহাভারত 


নিতান্ত দুর্বল থাকায় সে আগুন হইতে কোনমতেই তাঁহাদের পলায়নের 
শক্তি হইল না। তখন ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলিলেন, ‘সঞ্জয়, তুমি শীঘ্র এখান 
হইতে পলায়ন করিয়া প্রাণরক্ষা কর। আমরা এই অগিতেই দেহত্যাগ 
করিয়ু! স্বর্গে যাইব ৷? 

‘এই বলিয়া ধৃতরাষ্ট্র গান্ধারী এবং কুভ্তী পূৰ্বযুখে বসিয়া ভগবানের 
ধ্যান আরম্ভ করিলে, দেখিতে দেখিতে তাহাদের দেহ ভস্ম হইয়া! গেল। 

সঞ্জয় অনেক কষ্টে সেই অগ্নি হইতে রক্ষা পাইয়া তাপসগণের নিকট 
এই সংবাদ প্রদানকালে আমি তথায় উপস্থিত ছিলাম। তপন্থীদিগকে 
এই সংবাদ দিয়া সঞ্জয় হিমাচলে চলিয়। গিয়াছেন। তারপর আমি 
তোমাদিগকে এই সংবাদ দিবার জন্য এখানে আসিয়াছি। আসিবার সময় 
আমি ধৃতরাষ্টর, গান্ধারী আর কুন্তীর শরীর দেখিয়া আসিয়াছি। তাঁহারা 
ই্ছাপূ্বকই অধ্িতে প্রাণ বিসর্জন করায় তাঁহাদের হ্বগলাভ হইবে। অতএব 
তাহাদের জন্য তোমাদের শোক করা উচিত নহে? 

হায়, কী কষ্টের কথা! যুধিষ্ঠির এই দারুণ সংবাদে মাথায় হাত দিয়া 
কাদিতে লাগিলেন। হস্তিনায় হাহাকার উঠিল। পাগুবদিগের মনে হইল, 
গুরুজনেরা যখন এইরপে পুড়িয়া মরিলেন, তখন আমাদের রাজ্য ধর্ম বীরত্ব 
সকলই বৃথা ॥ 

নারদ উপদেশ দ্বারা তাহাদিগকে শান্ত করিলে, সকলে গঙ্গাতীরে গিয়া - 
ধৃতরাষ্টর গান্ধারী আব কুম্তীর তর্পণ ও শ্রাদ্ধাদি শেষ করিলেন। 

বনবাসে বৃতরাষ্ট্র ও গান্ধারীর তিন বৎসর কাটিয়াছিল। 

গু 


তারপর আঠার বৎসর চলিয়! গেল । যুধিষ্টিরের রাজত্বের ছত্রিশ বৎসর পুর্ণ 


হইলে অনেক অদ্ভুত ঘটনা ঘটে, তাহাতে তিনি বুঝিতে পারেন থে, শীশুই 
“কোন বিপদ হইবে। 


যে বিপদ হইল তাহা পাগুবদের নহে, যাদবদের ( অর্থাৎ কৃষ্ণ যে বংশে 
জদ্দিয়াছিলেন তাহাদের )। এইরূপ একটা বিপদ যে হইবে, তাহ! কৃষ্ণ 


মৌসলপর্ব ২১৯ 


আগেই জানিতেন; কিন্তু এমনই হওয়া আবস্যক বুঝিয়া ভিনি তাহাতে 
ব্যস্ত হন নাই। 

বিপদের কারণ অতি সামান্য । যদুকুলের কয়েকটি বালক একটা লৌহ- 
মুসলের কথা লইয়া মহধি বিশ্বামিত্র, কথ ও নারদকে উপহাস করে। ইহাতে 
তাহার বিষম ক্রোধভবে এই দারুণ শাপ দেন, এই মুসলের দ্বারাই কৃষ্ণ আর 
বলরাম ভিন্ন তোমাদের বংশের সকলে বিনষ্ট হইবে ॥ 

কৃষ্ণ জানিতেন যে, এইরূপ হইবে এবং হওয়া আবশ্যক, স্থতরাং তিনি 
আর এই বিপদ নিবারণের কোন চেষ্টা করিলেন না। যুস্লটিকে চূর্ণ 
করিয়া সমুদ্রে ফেলিয়া দেওয়া হইল। যাদবদিগের মধ্যে অনেকে মদ 
খাইত। পাছে এই সকল লোক মাতাল হইয়া কোন একটা . কিছু বিপদ 
ঘটায়, এজন্য তখন হইতেই মদ্যপান বন্ধ করিয়া দেওয়া হইল। আশা ছিল 
ইহাতে লোকের চরিত্র ভাল হইবে, কিন্তু ফল হইল ঠিক তাহার বিপরীত ৷ 

এই সময়ে একদিন যাদবের সকলে প্রভাসতীর্থে যায় । তাহারা মনে 
করিয়াছিল যে, সেখানে গিয়া খুব আমোদ-প্রমোদ করিবে, সুতরাং তাহার 
আয়োজন সঙ্গে লইতে ভূলিল না। দুঃখের বিষয় এই যে, এত নিষেধ সত্বেও 
তাহারা সেই আয়োজনের সঙ্গে মনও লইল ৷ সেই মদে যে কী সর্বনাশ হইল 
তাহার কথা শুন । 

প্রভাসতীর্ঘে গিয়া বলরাম, সাত্যকি, কৃতবর্মী প্রভৃতি সকলে কৃষ্ণের 
সম্মুখে সুরাপান করিতে লাগিলেন। ইহার পর তাহার! মাতাল হইয়া 
ঝগড়া আরম্ভ করিবেন, তাহা, বিচিত্র কী! তখন সাত্যকি কৃতবর্সাকে 
বলিলেন, ‘তুই বড় নির্দয় লোক! ঘুমের ভিতরে লোককে মারিতে 
গিয়াছিলি 

ইহাতে কৃতবর্মা, চটিয়! বলিলেন, 'তুই'তো। ভূরিশ্রবার মাথ| কাটিয়াছিলি ! 
তোর মত নির্দয় কে আছে?” 

এইবূপে কথায় কথায় বিবাদ আরম্ত হইয়া শেষে তাহা বড় সাংঘাতিক 
হইয়া দাড়াইল। সাত্যকি কৃতবর্মার মাথা কাটিয়া, ফেলিলেন, তাহাতে 
কৃতবর্মার পক্ষের লোকেরা তাহাদের নিজ নিজ থালা হাতেই সাত্যকিকে 
আক্রমণ করিলেন। তখন কৃষ্ণের পুত্র প্রদ্যন্ম আসিয়া সীত্যকিকে সাহায্য 
করিতে লাগিলেন। 

তারপর ক্রমে ঘোরতর যুদ্ধ আরম্ভ হইলে কৃতবর্মার লোকেরা কৃষ্ণের 
সম্মুখেই সাত্যকি ও প্রছ্যয়কে বধ করিল। তাহাতে কৃষ্ণ নিকটস্থ শরবন 
হইতে একমুষ্টি শর তুলিয়া লইবামাত্র তাহ! একটা মুদগর হইয়| গেল। সেই 
মুদ্রগর দিয়া তিনি কৃতবর্মার পক্ষের লৌকদিগকে বিনাশ করিলেন । 


২২০ ছেলেদের মহাভারত 


মুনির শাপের কী বিষম তেজ ! সে সময়ে কেহ একটিমাত্র শর তুলিয়া ' 
লইলেও তাহা বজ্র মতন হইয়া যাইতে লাগিল । সেই শরের ঘাঁয় কৃষ্ণের 
সাক্ষীতেই তাহার পুত্র, ভাই, নাতি প্রভৃতির মৃত্যু হইলে তিনি ক্রোধভরে 
সেখানকার সকলকে মারিয়া শেষ করিলেন । 
তারপর কৃষ্ণ, বক্র এবং দারুক বলরামকে খুজিতে খুজিতে দেখিলেন যে, 
তিনি এক বৃক্ষের তলায় বসিয়া চিন্তা করিতেছেন। তখন কৃষ্ণ অর্জুনের 
নিকট সংবাদ দিবার জন্য দারুককে হস্তিনায় পাঠাইয়! বক্তুকে বলিলেন, 
বক্র, তুমি শীন্ গিয়া ভ্ত্রীলোকদিগকে রক্ষা কর! 
কিন্তু বত্র অধিক দূরে না যাইতেই এক ব্যাধের মুদ্গর আসিয়া তাহার 
উপর পড়ায় তাহার মৃত্যু হইল । তাহা দেখিয়া কৃষ্ণ বলরামকে সেইখানেই 
তাহার জন্য অপেক্ষা করিতে বলিয়! নিজেই স্ত্রীলোকদিগকে রক্ষার ব্যবস্থা 
করিতে গেলেন। 
নিজের পিতা বস্থদেবের হাতে সেই কার্ধের ভার দিয়া কৃষ্ণ আবার 
বলরামের নিকট আসিয়া দেখেন যে, তাহার মুখ দিয়া সহতফণাযুক্ত ভয়ংকর 
এক সাপ. নির্গত হইতেছে। উহার শরীর শ্বেতবর্ণ এবং মুখসকল লাল। 
বাহির হইয়াই সেই সাপ সমুদ্রের দিকে ছুটিয়া চলিলে, সমুদ্র, বরুণ এবং 
“ধান প্রধান নাগগণ তাহার পূজা করিতে করিতে তাহাকে লইয়া গেলেন। 
বলরামের অসাড় নির্জীব দেহ সেইখানেই পড়িয়া রহিল । 
কৃষ্ণ বুঝিতে পারিলেন যে, বলরাম এ সর্পরূপেই নিজের দেহ ত্যাগ 
করিয়া গেলেন। ইহাতে নিতান্ত ছুঃখিত হইয়া তিনি বনমধ্যে ঘুরিতে 
ঘুরিতে এক স্থানে শয়ন করিয়াছেন, এমন সময় জরা নামে এক ব্যাধ মৃগ মনে 
করিয়া তাহার প্রতি এক বাণ মারিল। সেই বাণ তাহার পদতলে বিধিয়া 
গেল। ব্যাধ জানে হরিণই পড়িয়াছে। কিন্তু তথায় উপস্থিত হইয়া বুঝিতে 
পারিল সে কী সর্বনাশ করিয়াছে! অমনি সে কৃষ্ণের পায় লুটাইয়া পড়িল। 
কিন্তু কৃষ্ণ তাহার উপরে কিছুমাত্র রাগ না করিয়া তাহাকে সান্তনাদানপূর্বক 
স্বর্গে চলিয়া গেলেন। 
এদিকে দারুকের নিকট সংবাদ পাইয়া।অর্ভন দ্বারকায় আসিয়া দেখিলেন 
যে, দ্বারকাপুরী শ্শান হইয়া গিয়াছে । বন্থদেব তখনও জীবিত ছিলেন কিন্ত 
পরদিন তিনিও মারা গেলেন । - 
তখন আর ছু'খ করিবার সময় ছিল না। বস্থুদেবের এবং প্রভাসভীর্থে 
নিহত যাদবগণের সৎকারের জন্য লোক উপস্থিত না থাকায় অর্জূনকেই সর্বাগ্রে 
গে সকল কাজের চেষ্টা করিতে হইল। তারপর কৃষ্ণের পৌত্র বজ্র এবং 
দ্বারকার স্ত্রীলোকদিগকে লইয়া! তিনি ইন্্রপস্তে যাত্রা করিলেন। সেই সময়ে 


মৌসলপর্ব | ২২১ 


অতি আশ্চর্য একটি ঘটনা ঘটে । অর্জুন সকলকে লইয়া দ্বারকা নগরের যে 
স্থানঠি ছাড়িয়া গেলেন, তখনই সমুদ্র আসিয়া তাহা গ্রাস করিতে লাগিল। 
তারপর কী নিদারুণ ব্যাপার হইল শুন। অর্জুন দ্বারকার স্ত্রীলোকদিগকে 
লইয়া ইন্দ্প্স্থে যাত্রা করিলে পথিমধ্যে একদল দস্থ্য আসিয়া তাহাদিগকে 
আক্রমণ করিল । তিনি দস্থযনাশাথ গান্তীব তুলিতে গিয়া দেখেন, দেহে বল 
কিছুমাত্র নাই, গুণটুকু পরানোই প্রায় অসাধ্য হইয়াছে। বহু কষ্টে যদি গুণ 
পরানো হইল, উৎকৃষ্ট অন্ত্গুলির কথা কিছুতেই মনে পড়িল না। হা বিধাতঃ ! 
. এমন যে অক্ষয় তৃণ, এই বিপদের সময় তাহাও শৃষ্য হইয়া গেল। কাজেই 
দস্ত্যরা স্ত্রীলোকদিগের অনেককে ধরিয়া লইয়া গেল, অর্জুন তাহাদিগকে 
কিছুতেই বারণ করিতে পারিলেন না। তখন তিনি ভগরহদয়ে ইন্দপস্থে 
আসিয়া তথায় বজকে রাজা করিলেন । 

এই সকল ঘটনার কথ! ভাবিয়া অর্জুনের মন বড়ই- অস্থির হইয়া উঠিল৷ 
তিনি কিছুতেই শাস্তি লাভ করিতে না পারিয়া ব্যাসদেবের নিকট গিয়া 
উপস্থিত হইলেন। ব্যাস তাহার মলিন মুখ দেখিয়া জিজ্ঞাসা করিলেন, 'কী 
হইয়াছে অর্জুন? আজ কেন তোমাকে এত চিন্তিত এবং বিষ দেখিতেছি ? 
এ-কথার উত্তরে অর্জুন তাহাকে কৃষ্ণ বলরাম এবং ভন্ঠান যাদবগণের মৃত্যুর 
সংবাদ দিয়! বলিলেন, কৃষ্ণের শোকে আমার জীবন ধারণ করাই ভার বোধ 
হইতেছে, আমি কিছুতেই শাস্তি পাইতেছি না। তারপর ছারকার নারিগণকে 
আনয়নকালে একদল দস্যু আমাদিগকে আক্রমণ করে। এঁ সময়ে আমার 
গাণ্ডীবে গুণ চড়ানো অতীব ব্লেশকর হইল, অক্ষয় তুণ শৃষ্ত হইয়া গেল, দিব্য 
অস্্রমকল কিছুতেই স্মরণে আসিল না। এই সকল ঘটনার কথা ভাবিয়া 
আমি নিতান্ত অস্থির হইয়াছি। : ভগবন্ঠ এখন আমার কী কর্তব্য তাহা 
বলুন . 

অর্জুনের কথা! শুনিয়া ব্যাস বলিলেন, ‘এই পৃথিবীতে তোমার কার্য শেষ 
ইইয়াছে। কা শুনিয়া ব্যান তোমাদের এ স্থান পরিত্যাগ করাই উচিত। 
তোমার কাজ শেষ হওয়াতেই দিব্য অস্ত্রসকল তোমাকে ছাড়িয়া গিয়াছে, তাই 
ত তাহাদিগকে স্মরণ করিতে পার নাই। এখন তোমাদের র্গারোহণকাল 

পস্থিত ; সুতরাং তাহারই চেষ্টা কর?” 


যদুবংশ বিনাশ ও কৃষ্ণের দেহত্যাগের কথা শুনিয়া আর যুধিষ্ঠির পৃথিবীতে 
থাকিতে চাহিলেন ন|। সুতরাং তিনি মহাপ্রস্থানই (অর্থাৎ প্রাণত্যাগের 
উদ্দেশ্যে হিমালয়ে প্রস্থান ) কর্তব্য বুঝিয়া অর্জুনকে বলিলেন, ভাই, 
আমি ভাবিয়াছি শীপ্রই দেহত্যাগ করিব। এখন তোমরা কি করিবে 

কর” 

অর্জুন বলিলেন, ‘আমিও তাহাই স্থির করিয়াছি ৷ 

একথা শুনিয়া ভীম, নকুল সহদেব এবং দ্রৌপদী বলিলেন, ‘আমরাও 
তাহাই করিব ৷’ & 

এইরূপে সকলের পরামর্শ স্থির হইলে, পরীক্ষিৎকে হস্তিনার রাজা করিয়া 
যুধিষ্টির, ভীম, অর্জুন, নকুল, সহদেব এবং দ্রৌপদী মহাপ্রস্থানে উদ্যত হইলেন। 
প্রজাগণ কাতরম্থরে তাহাদিগকে বারণ করিল; কিন্ত তাঁহারা আর মর্তবামে 
সম্মত হইলেন না। 

এইরূপ সময়ে করণীয় অনুষ্ঠানাদি শেষ হইলে পাণ্ডবগণ এবং দ্রৌপদী 
মহামুল্য বস্্াভরণ পরিত্যাগপূর্বক বন্ধল পরিয়া হস্তিনা নগরকে শোকসাগরে 
ভাসাইয়া জন্য তথা হইতে যাত্রা করিলেন। এ সময়ে একটি 
কুকুর তাঁহাদের অনুগামী হইল। এ সময়ে পশ্চাং হইতে ডাকিতে নাই। 
নগরবাসীরা নীরবে নতশিরে বহু দূর অবধি তাহাদের সঙ্গে চলিল, কেহ 
তাহাদিগকে ফিরিতে বলিল না। 


ক্রমে সকলেই ঘরে ফিরিল, কিন্তু সেই কুকুরটি ফিরিল না। 


পাণ্ডবের! তথা হইতে ক্রমাগত পূর্বদিকে চলিতে চলিতে অসংখ্য গিরি 


নদী পার হইয়া শেষে লোহিত সাগরের* তীরে উপস্থিত হইলেন এ পৰ্যন্ত 

গাণ্ডীৰ এবং অক্ষয় তুণ অর্জুনের সঙ্গেই ছিল। সেই সময়ে এক পর্বতাকার 

পুরুষ পাগুবদিগের পথ রোধ করিয়া বলিলেন, “হে পাণ্ডবগণ, আমি অগ্রি। 

কৃষ্ণ তাহার চক্র পরিত্যাগ করিয়াছেন; এক্ষণে অর্জুনও গাণ্ডীৰ পরিত্যাগ 
প্রয়োজন 


করন ৪ উহাতে আর কোন নাই; উহা! বরুণকে ফিরাইয়া দিতে 
2 


১81 
* ইহা এখনকার লোহিত সাগর শহে, বোধহয় ব্র্পুত্রের প্রাচীন নাম এরূপ ছিল। 


মহাপ্রস্থানিকপর্ব ২২৩ 


একথায় অর্জুন গাণ্ডীব ও অক্ষয় তুণ জলে নিক্ষেপ করায় অগ্নি চলিয়া 
"গেলে, পাণ্তবগণ উত্তরমুখে চলিয়া শেষে লবণ সমুদ্রের তীরে উপস্থিত 
হইলেন। তথ]! হইতে সমুদ্রের তীর দিয়া দক্ষিণ-পশ্চিম ও তারপর ক্রমাগত 
পশ্চিম দিকে বহুদূর চলিয়া সমুদ্রতীর প্রাপ্ত হইলে আবার জলের উপরে 
ত্বারকার মঠাদির চুড়াসকল দেখা গেল। 

তারপর তাঁহার! ক্রমাগত উত্তর দিকে চলিয়া, অবশেষে হিমালয়ে 
আরোহণ করিতে লাগিলেন । 

এই সময়ে সহসা দ্রৌপদীর অঙ্গ অবশ হইয়া গেল। তিনি আর চলিতে 
না পারিয়া সেই স্থানেই পড়িয়া গেলেন। তাহা দেখিয়া ভীম যুধিটিরকে 
জিজ্ঞাসা করিলেন, “মহারাজ, দ্রৌপদী তো কখনও কোন অপরাধ করেন নাই; 
তবে কেন ইহার পতন হইল ? 

যুধিষ্টির বলিলেন, “দ্রৌপদী আমাদের অপেক্ষা অর্জুনকে অধিক ভাল- 
বাসিতেন, সেই পাপেই তাঁহার পতন হইয়াছে ।” 

এই বলিয়া! যুধিষ্ঠির ভগবানের চিন্তা করিতে করিতে পথ চলিতে 
লাগিলেন। মহাপ্রস্থানের যাত্রীকে ফিরিয়া তাঁকাইতে নাই, স্থুতরাং তিনি 
দ্রৌপদীর পানে চাহিয়া! দেখিলেন ন! ৷ 

কিছুকাল পরে সহদেবও অবশ হইয়া পড়িয়া গেলেন। তখন ভীম 
যুধিষ্টিরকে জিজ্ঞাসা করিলেন, “মহারাজ, সহদেব অতি স্ণীল ছিল এবং সর্বদাই 
আমাদের সেবা করিত ; সে কী অপরাধে পতিত হইল ? 

যুধিষ্ঠির বলিলেন, র্বাপেক্ষা! বিদ্বান বলিয়া সহদেবের অহংকার ছিল, 
তাহাতেই উহার পতন হইয়াছে ৷ 

এই বলিয়৷ যুধিষ্ঠির একমনে ভগবানকে ভাবিয়া চলিতে লাগিলেন, 
সহদেবের দিকে ফিরিয়া চাহিলেন না। 

তারপর দ্রৌপদী ও সহদেবের শোকে অবশ হইয়া নকুল পড়িয়া গেলে 
ভীম পুনরায় যুধিরিকে জিজ্ঞাসা করিলেন, “মহারাজ, নকুল পরম ধামিক 
ছিল; সে কী জন্য পতিত হইল ? 

যুধিষ্ঠির বলিলেন, ‘নকুল ভাবিত, তাহার মত সুন্দর লোক পৃথিবীতে 
নাই। তাহাতেই তাহার পতন হইয়াছে। চল উহাদের দিকে আর ফিরিয়া 
তাকাইবার প্রয়োজন নাই ॥ 

এই বলিয়া যুধিষ্ঠির পিছনে ফিরিয়া না চাহিয়া একমনে পথ চলিতে 
লাগিলেন। : - 

_ কিঞ্চিৎ পরে দ্রৌপদী, সহদেব আর নকুলের জন্য শোক করিতে করিতে 
অগ্ুনও পড়িয়া গেলেন। তাহাতে ভীম জিজ্ঞাসা করিলেন, “মহারাজ, 


২২৪ ছেলেদের মহাভারত 


মহাত্মা! অর্জুন হাস্তচ্ছলেও কদাচ মিথ্যা কথা বলে নাই; তাহার কেন পতন 
হইল? 

যুধিষ্ঠির বলিলেন, “অর্জুন অহংকারপূর্বক বলিয়াছিল যে, সে এক দিনেই 
শক্ত সংহার করিতে পারিবে কিন্তু তাহা পারে নাই। সে অন্য বীরগণকে তুচ্ছ 
করিত। এইজন্যই তাহাকে পড়িতে হইল 1, ] 

এই বলিয়া যুধিষ্ঠির স্থিরচিত্তে ভীম আর সেই কুকুরকে লইয়া চলিতে 
লাগিলেন । 

কিছুকাল পরে ভীমেরও শরীর অবশ হইয়া! গেল। তিনি ভূপতিত হইয়। 
উচ্চস্বরে যুধিষ্টিরকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন, “মহারাজ, আমি আপনার 
প্রিয়পাত্র ; আমার কী অপরাধ হইয়াছিল ? 

ুিষ্টির বলিলেন, ‘তুমি অন্যকে না দিয়া নিজে অপরিমিত আহার 
করিতে, আর তোমার তুলা বলবান কেহ নাই বলিয়া অহংকার করিতে ৷ 
ইহাই তোমার অপরাধ ৷? 

এই বলিয়া ভীমের দিকেও না চাহিয়া যুধিষ্ঠির স্থিরচিত্তে পথ চলিতে 
লাগিলেন। সেই কুকুর তখনও তাহার সঙ্গে ছিল। অনন্তর যুধিষ্ঠির আর 
অল্প দূর গমন করিলেই ইন্দ্র উজ্জল রথে চড়িয়া তাহার নিকট উপস্থিত হইয়া 
বলিলেন, “এই রথে উঠ, তোমাকে স্বর্গে লইয়া যাইতেছি ৷? 

যুধিষ্ঠির বলিলেন, “আমার দ্রৌপদী এবং প্রিয় ভাইসকল পথে পড়িয়া 
আাছে। তাহাদিগকে ছাড়িয়া আমার স্বর্গে যাইতে ইচ্ছা নাই 

তাহা শুনিয়া ইন্দ্ৰ বলিলেন, উহারা তোমার পূরেই স্বর্গে গিয়াছে, উহাদের 


জন্ত কেন দুঃখ করিতেছে? তুমি তোমার এই শরীর-সমেতই স্বর্গে গিয়া 
তাহাদিগকে দেখিতে পাইবে ৷? 


তখন যুধিষ্ঠির বলিলেন, ‘দেবরাজ, এই কুকুর আমাকে ভালবাসিয়া এ 
আমার সঙ্গে আসিয়াছে। ইহাকে ছাড়িয়া আমি কেমন করিয়া স্বর্গ যাইব? 
স্থতরাং দয়া করিয়া! ইহাকেও আমীর সঙ্গে আসিতে দিন? 


ইন্দ্র বলিলেন, ‘আজ তুমি স্বর্গে গিয়া দেবোচিত নু & 
আজ কেন একটা কুকুরের জন্য চিন্তিত হইতেছ ? AG, ’ 

যুধিষ্ঠির বলিলেন, বর্গের মুখলাভ করিতে হইলে যদি আমার পরম ভক্ত 
টিকে ত্যাগ করিতে হয় তরে দে সুখে আমার প্রয়োজন নাই ॥ 

ইন্দ বলিলেন, ‘যে কুকুরের সঙ্গে বাস করে সে স্বর্গে যাইতে পারে না 
a টা Ht পরিত্যাগ কর? 

যু ১ ‘ও আমাকে ভাললাসে ; সুতরাং 
জন্য উহাকে পরিত্যাগ করিতে পারিব না টুর 


মহাপ্রস্থানিকপর্ব ২২৫ 


ইন্দ্র বলিলেন, ‘তুমি দ্রৌপদীকে আর তোমার ভাইদিগকে পরিত্যাগ 
করিতে পারিলে, আর একটা কুকুরকে ছাঁড়িতে পারিবে না ? 

যুধিষ্ঠির বলিলেন, ‘আমি তো উহাদিগকে পরিত্যাগ করি নাই, উহাদের 
মৃত্যু হইয়াছে । জীবিত থাকাতে আমি কখনও উহাদিগকে ছাড়িয়া যাই নাই। 
মৃত্যুর পর উহাদিগকে ছাড়া না-ছাড়া আমার হাতে ছিল না, কাজেই কী 
করিব ? 

তখন সেই কুকুর হঠাৎ তাহার পশুবেশ পরিত্যাগ পূর্বক সাক্ষাৎ ধর্মরূপে 
পরম ন্নেহভরে যুধিষ্িরকে বলিলেন, ‘বৎস, আমি তোমাকে পরীক্ষা করিবার 
জন্যই কুকুরের বেশে তোমার সঙ্গে আসিয়াছিলাম। তুমি যে তোমার ভক্ত 
কুকুরটির জন্য স্বর্গ ছাড়িতে প্রস্তুত হইয়াছ, ইহাতে বেশ বুঝিলাম, তোমার 
মতো ধায়িক আর ন্বর্গেও নাই। তুমি এই দেহেই স্বর্গে যাইতে পারিবে 1” 

তখন সকল দেবতারা মিলিয়া দিব্য রথে করিয়া মহালন্দে যুধিষ্ঠিরকে 
স্বর্গে লইয়া গেলেন। তিনি তথায় উপস্থিত হইবামাত্র নারদ উচ্চৈঃস্বরে 
বলিতে লাগিলেন, 'ঘুধিষ্ঠির ভিন্ন আর কেহই সশরীরে স্বর্গে আসিতে পারেন 
নাই। ইনিই সকল ধামিকের শ্রেষ্ঠ ।” 

নারদের কথা শেষ হইলে যুধিষ্ঠির বলিলেন, “আমার ভাইয়েরা যেখানে 
গিয়াছে, সেই স্থান ভালই হউক আর মন্দই হউক, আমিও সেখানে যাইব । 
তাহাদিগকে ছাড়িয়া আমি থাকিতে চাহি না।? 

তাহা! শুনিয়া ইন্দ্র বলিলেন, “মহারাজ, তুমি নিজ পুণ্যবলে এখানে 
আসিয়াছ, এইখানেই থাক। উহারা তোমার সমান পুণ্য সঞ্চয় করিতে পারে 
নাই, উহার! কেমন করিয়া আসিবে?” 

যুধিষ্ঠির তথাপি বলিলেন, দ্রৌপদী আর আমার ভাইসকল সেখানে, আমি 
সেখানেই যাইতে চাহি। উহাঁদিগকে ছাড়িয়া এখানে থাকিতে কিছুতেই 
ইচ্ছা হইতেছে না৷? 


স্বগীন্নোহণপর্শ 


যুধিষ্ঠির স্বর্গে গিয়া দেখিলেন যে, দুর্যোধন সেখানে পরম সুখে বসিয়া আছেন 
কিন্তু ভীম, অর্জুন প্রভৃতি কেহই তথায় নাই। ইহাতে তিনি নিতান্ত আশ্চর্য 
এবং ছুঃখিত হইলে নারদ তাহাকে বুঝাইয়া বলিলেন যে, দুর্ষোধন ধর্মযুদ্ধে 
প্রাণ দিয়াছেন, আর তিনি ঘোর বিপদেও ভীত হন নাই ; এই পুণ্যেই তাহার 
স্ব্গলাভ হইয়াছে । 

তখন যুধিষ্ঠির দেবতাদিগকে বলিলেন, “হে দেবগণ, আমি তো এখানে 
কর্ণকে দেখিতে পাইতেছি না। যে সকল রাজ! আমার জন্য যুদ্ধে প্রাণ 
চুয়াছিলেন, তীহারাই বা! এখন কোথায়? তাহারা কি স্বর্গে আসিতে পারেন 
নহি? তাহাদিগকে ছাড়িয়া আমি এ স্থানে কিরূপে থাকিব? কর্ণের জন 
আমার প্রাণে বড়ই ক্লেশ হইতেছে, আমি তাহাকে দেখিতে চাই। ভীম, 
অর্জুন, নকুল, সহদেব, দ্রৌপদী ইহাদিগকে দেখিতে আমার বড়ই ইচ্ছা 
হইতেছে। আমি সত্য কহিতেছি, তাহাদিগকে ছাড়িয়া আমি এখানে 
থাকিতে পারিব না। উ হারা যেখানে নাই সেখানে থাকিয়া আমার কী সুখ ? 
উ হারা যেখানে আছেন সেই স্থানই আমার স্বর্প 

একথায় দেবগণ বলিলেন, “বৎস, তোমার যদি উহাদিগের নিকট 
যাইবার নিতান্ত ইচ্ছা হইয়া! থাকে, তবে শীত্র সেখানে যাঁও। ইন্দ্র 
আমাদিগকে তোমার সকল ইচ্ছাই পূর্ণ করিতে বলিয়াছেন, স্ৃতরাং আমরা 
তাহা করিব । 

এই বলিয়া তাহারা একজন দেবদূতকে ডাকিয়া বলিলেন, তুমি শী 
ইহাকে লইয়া ইহার আত্মীয়গণের সহিত দেখ! করাও ৷» 

দেবদূত তখনই যুধিষ্টিরকে পথ দেখাইয়া লইয়া চলিল। সে বড়ই ভীষণ 
পথ ঃ পাপীরা উহাতে চলা-ফেরা করে। মশী-মাছি-কীট-ভঙ্ুকাদিতে এই 
অস্থি-রক্ত-মাংসের কর্দম ও পুতিগন্ধে সেই ঘোর অন্ধকার পথ পরিপূর্ণ । 
চারিদিকে ভীষণ অগ্নি। লৌহচঞ্চু কাক ও গৃধিনীগণ দলে দলে তথায় 
উড়িয়া বেড়াইতেছে। পর্বতাকার সুচমুখ ভূতগণ তথায় ছুটাছুটি করিতেছে; 
তাহাদের কোনটা রক্তমাখা, কোনটার হাত-পা কাটা, কোনটার নাড়িভূ'ড়ি 
বাহির হইয়া পড়িয়াছে। সেখানকার নদীর জল আগুনের মতে গরম, গাছের 
পাতা ক্ষুরের মতো ধারালো। চারিদিকে লোহার কলমিতে ফুটন্ত তেলের 

মধ্যে ভাজ! হইতে হইতে পাগীরা চিৎকার করিতেছে! 


স্বগারোহণপৰ ২২৭ 


কী ভয়ংকর স্থান ! যুধিষ্ঠির তাহা দেখিয়া দূতকে জিজ্ঞাসা করিলেন, 
“মহাশয়, এ পথে আর কতদূর যাইতে হইবে ?' 
দেবদূত বলিলেন, “মহারাজ, আপনার কষ্ট হইলে দেবতারা আপনাকে 


ফিরাইয়। লইতে বলিয়াছেন । সুতরাং যদি বলেন, এখান হইতে ফিরি 


একথায় যুধিষ্ঠির সেখান হইতে ফিরিলেন+ আর অমনি. চারিদিক 
হইতে অতি কাতরম্বরে কাহার! বলিতে লাগিল, “হে মহারাজ, দযা করিয়া 
আর এক মূহুর্ত অপেক্ষা করুন ! : আপনার আগমনে সুন্দর বাতাস বহিয়া 
আমাদিগকে শীতল করিয়াছে! অনেক দিন পরে আপনাকে দেখিয়! 
আমাদের বড় স্থুখ হইতেছে, আপনি দয়! করিয়া আর একমূহূর্ত অপেক্ষা 
করুন।” 7 

চারিদিক হইতে এইরূপ কাতরবাক্য শুনিয়া যুধিষ্ঠিরের বড়ই দযা হইল ; 
কিন্তু উহা কাহার শব্দ, কোথা হইতে আসিতেছে, তিনি কিছুই বুঝিতে 
পীরিলেন না। তখন তিনি বলিলেন, “হে দুখী লোকসকল, তোমরা কে? 
আর কী জন্য তোমরা কষ্ট পাইতেছে ?” 

যুধিষ্ঠির এই কথা কহিবামাত্র চারিদিক হইতে একসঙ্গে, ‘আমি কর্ণ” 
‘আমি ভীম’, ‘আমি অর্জুন” আমি নকুল”, ‘আমি সহদেব* “আমি দ্রৌপদী” 
‘আমরা আপনার পুত্রগণণ এইরূপে সকলে পরিচয় দিতে লাগিল। তখন 
যুধিষ্ঠির ভাবিলেন, ‘হায়, কী কষ্ট ! আমার পুণ্যবান প্রিক্সতমেরা এমন কী 


পাপ করিয়াছে যে, তাহাদিগকে এ স্থানে আসিতে হইল? আর দুষ্ট 
দুর্যোধনই বা এমন কী পূর্ণ করিয়াছে যে, সে সবান্ধবে স্বর্গে বসিয়া স্থখভোগ 


করিতে পাইল? এ অতি অবিচার ।” 

এইরূপ চিন্তা করিয়া যুধিষ্ঠির দেবদূতকে বলিলেন, “মহাশয়, আপনি 
ধাহাদের দূত তাহাদিগকে বলুন যে, আমি এই স্থানেই থাকিলাম। 
আর আমি সেখানে যাইব না। আমার ভাইয়েরা আমাকে পাইয়া সুখী 
হইয়াছে ৷” { 

দেবদূত এ সকল কথা ইন্দ্ৰকে জানাইলে দেবতারা সকলে সেই ভয়ংকর 
স্থানে যুধিষ্টিরের নিকট আসিয়া উপস্থিত হইলেন। তখন দেখিতে দেখিতে 
সেখানকার সকল অন্ধকার, দুর্গন্ধ এবং ভয় দূর হইয়া সে স্থান স্বর্গের ন্যায়, 
সুন্দর হইয়া গেল। 

তারপর ইন্দ্র যুধিষিরকে বলিলেন, “মহারাজ, দেবতারা তোমার উপর 
অতিশয় সন্তুষ্ট হইয়াছেন। আর তোমাকে কষ্ট পাইতে হবে না; তোমার 
পুণ্যের বলে সর্বাপেক্ষা উচ্চ ফল লাভ হইয়াছে। নরক দেখিতে হইল 
বলিয়া তুমি বিরক্ত হইও না। সকল বাঁজাকেই একবার নরক দেখিতে হয়। 


হত ছেলেদের মহাভারত 


পাপ. পুণ্য সকলেরই থাকে। যাহার পাপ অধিক, দে আগে অল্লকাল 
স্বর্গে থাকিয়া পরে নরক ভোগ করে। যাহার পুণ্য অধিক, মে আগে 
নরকে থাকিয়া শেষে স্বর্গ ভোগ করে। এইজন্যই তোমাকে আগে নরক 
দেখাইয়াছি। তুমি যে অশ্বথাম৷ বধের কথা বলিয়া দ্রোণকে ফাকি দিয়াছিলে, 
সেই পাপে তোমাকে নরক দেখিতে হইল । এরূপ অল্প অল্প পাপ ভীম, অর্জুন, 
দ্রৌপদী প্রভৃতি সকলেরই ছিল; তাই সকলকেই কিছু কিছু কষ্ট পাইতে 
হইয়াছে। কিন্তু এখন আর তাহাদের কোন কষ্ট নাই ; তাহারা সকলেই স্বর্গে 
গিয়াছে । তোমার পথের রাজাদেরও সকলেরই স্বর্গলাভ হইয়াছে । এখন 
তুমি শোক পরিত্যাগপূর্বক আমার সঙ্গে আইস; সকলকেই দেখিয়া! সুখী 
হইবে। এ দেখ দেবনদী মন্দাকিনী বহিয়া যাইতেছেন, উহার জলে স্সান 
করিলে আর তোমার শৌক-তাপ-হিংসা-ক্রোধ প্রভৃতি কিছুই থাকিবে না ।, 
সকলের শেষে ধর্ম যুধিষ্ঠিরকে বলিলেন, “বৎস, আমি তোমার উপর বড়ই. 
সন্তুষ্ট হইয়াছি। বার বার তোমাকে পরীক্ষা করিয়া দেখিলাম যে, তোমার 
তুল্য ধামিক আর নাই। তুমি তোমার ভাইদিগকে ছাড়িয়া স্বর্গভোগ করিতে 
চাহ নাই, ইহাতেও তোমার মহত্বের প্রমাণ পাওয়া যাইতেছে । এখন তুমি 


মন্দাকিনীর জলে স্নান করিবামাত্র যুধিষ্টিরের মানুষ-দেহ দূর হইয়া দেবতুল্য 
অপরূপ উজ্জল মূতি দেখা দিল। তখন তিনি ভীম, অর্জুন, নকুল, সহদেব, 
দ্রৌপদী, কুম্তী, মার, পা, ভীন্ম, দ্রোণ প্রভৃতি আত্মীয়গণ এবং কৃষ্ণের 
সহিত মিলিয় স্বর্গের অতুল আনন্দে মগ্ন হইলেন। 


